প্রশ্নোত্তরে তাওহীদ 


[ বাংলা - Bengali - ০৬০৩ ] 


ড. ইবরাহীম ইবন সালেহ আল-খুদ্ধায়রী 


জনুরার ! 


সম্পাদনা : 
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2015 - 1436 


|510111100152 


110009://81010159.015/051911/0)9111) 100119. 
বু অন Flos সা 


(idl ৯) 


৩০০১ ০৩০ rll -> 
PG dl LS ৬৮৪] 


Sill ls ails 


LS ১৬ ১০ ৮:1০ 


2015 - 1436 


IslamHoUuse 


০৮) ০৯০) 41৮৯ 


ভুমিকা 


সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। শ্রেষ্ঠ রাসূল 
আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ এবং সমস্ত সাহাবীদের 
উপর সালাত ও সালাম বর্ষিত হোক...অতঃপর, 


তাওহীদ বিষয়ক এ প্রশ্নোত্তরসমূহ চয়ন করেছি মহান আল্লাহর 
কালাম ও তাঁর রসুলের বাণী অতঃপর উত্তম জাতীর বিশিষ্ট 
আলেমগণের আলোচিত মাসয়ালা-মাসায়েল থেকে । আর আমাদের 
এ পুস্তিকা সংকলনের সম্মানজনক সুযোগ করে দিয়েছে রিয়াদ 
মহানগরীর শাফা এলাকার “দাওয়াত ও নির্দেশনা সহযোগী অফিসে”র 
জ্ঞান-গবেষণা বিভাগ। উদ্দেশ্য হচ্ছে পুস্তিকা প্রণয়ন করে 
করা এবং তা থেকে অন্যান্য মুসলিমদের ব্যাপাক ফায়দা অর্জন। এ 
পুস্তিকার নাম দেয়া” (24) 3১১ ৩৯ ১৭) [বা প্রশ্নোত্তরে 
তাওহীদ] । 


আমি যেহেতু জ্ঞান-গবেষণা বিভাগের সদস্য, সেহেতু এ পুস্তকটি 
প্রণয়ন করেছি শিক্ষাদানের সিলেবাস হিসেবে। 


মহা-বরকতময় আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের নেক 
প্রচেষ্টা কবুল করেন এবং উত্তম পুরষ্কার প্রদান করেন। আর 
কিয়ামত দিবসে নেক আমলের পাল্লা ভারী করে দেন। আমাকে, 
আমার মাতা-পিতাকে এবং সকল মুমিনদেরকে বিচার দিবসে মাফ 
সৎকাজের আদেশ দান করে, সেদিকে দাওয়াত দেয়, আর যারা 
পাপকাজ করেন অপছন্দ ও তা থেকে নিষেধ করে তাদের প্রচেষ্টাকে 
আল্লাহ যেন বরকতময় করে দেন। আল্লাহ আমাদের নবী মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবারবর্গ এবং সাহাবীগণের 
উপর সন্তুষ্টি ও শান্তি বর্ষণ করুন। 


লিপিবদ্ধ হয়েছে যার কলমে তিনি আল্লাহর ক্ষমার ভিখারী; 
ড. ইব্রাহীম ইবন সালেহ আল-খুদ্ায়রী 
রাজকীয় সৌদী আরব। 

(আল্লাহ তাঁকে এবং তাঁর মাতা-পিতাকে 

ও মুমিনদেরকে মাফ করে দিন।) 

১৫/০৪/১৪২১ হিজরী। 


(প্রশ্ন:১) সর্বোচ্চ মর্যাদার অধিকারী আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি 
করেছেন এবং তার দলীল কী? 


উত্তর: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা শুধুমাত্র তাঁরই ইবাদাত 
বন্দেগী করার জন্যেই আমাদেরকে সৃষ্টি করেছেন। দলীল হলো, 
আল্লাহর বাণী, 


[০+:৩১১)4]] OG 953521 3 ১3) ৩৬৩) 


“আর আমি জ্বিন এবং মানুষকে এ জন্যই সৃষ্টি করেছি যে, তারা 
আমারই “ইবাদাত' করবে” । (সুরা আয-যারিয়াত: ৫৬) 


উল্লেখ্য যে, ইবাদাতের অর্থ হলো: আদেশ, নিষেধ, সৃষ্টি ও ইবাদাতে 
আল্লাহকে একক জানতে হবে। 


{প্রশ্ন:২} ইসলামী শরীয়ত বলতে কি বুঝায় এবং এর বৈশিষ্ট্যগুলো 
কী কী? 


উত্তর: ইসলামী শরীয়ত হলো একটি সুনির্দিষ্ট পথ ও পদ্ধতি; যা 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে একমাত্র জীবন বিধান হিসেবে নির্ধারণ করে 
দিয়েছেন। ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ: 


(ক) এটা আল্লাহর নিকট থেকে এসেছে; আল্লাহ বলেন: 
5 


3৯:13 3 SAREE VS ডি PN ও ৪৪৩ ৩০) 
[)/:24১3-1] ধ্ব ও) 


“অতঃপর আমরা আপনাকে প্রতিষ্ঠিত করেছি নির্ধারিত শরীয়তের 
বিধানের উপর; সুতরাং আপনি এর অনুসরণ করুন, আর তাদের 
ইচ্ছা ও বাসনার অনুসরণ করবেন না, যাদের ইলম-জ্ঞান নেই”১। 


আল্লাহ আরো বলেন: 
[eds ML ১5৩৮০ 45) 


“আর আল্লাহ বান্দাদের প্রতি সম্যক দ্রষ্টা”। (সূরা আলে-ইমরান: 
১৫) 


অর্থাৎ মহান আল্লাহ বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন এবং তিনি 
বান্দাদের কল্যাণের ব্যাপারে সর্বাধিক অবহিত। 


(খ) এটা একমাত্র পূর্ণাঙ্গ, সর্বাত্মক, সার্বজনীন, শাশ্বত জীবন বিধান; 
মহান আল্লাহ বলেন: 


(৫ ৬০০০ 3৪৪৬ ৬টি 2০৩৯ এজ দিবা) 
[৮:১5] ধ্ব 03১ yi 


* সূরা আল জাসিয়া : ১৮। 


“আজ তোমাদের জন্য তোমাদের দীনকে (জীবন বিধান) পূর্ণাঙ্গ করে 
দিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ (নেয়ামত) সম্পূর্ণ করলাম 
এবং ইসলামকে তোমাদের দীন (জীবন বিধান) নির্ধারণ করলাম”২। 


অনুরূপভাবে সূরা মরিয়মের ৬৪ নং আয়াতে আছে: 
in ১০৫৫ 5655 ) 
“আর আপনার রব কখনই ভুলে যান না”। 


ইসলামী শরীয়ত নামক বিধান আল্লাহর মনোনিত জীবন বিধান। 
মানুষের যাবতীয় প্রয়োজনের সুষ্ঠু সমাধান, দুনিয়া ও আখেরাতের 
সুখ-শান্তি নিহিত আছে আল্লাহ প্রদত্ত এ বিধানের মধ্যেই ৷ 


(গ) এটি সর্বকালীন এবং সর্বস্থানের উপযোগী একমাত্র আদর্শ 
বিধান। প্রতিদিন সূর্য উদিত হয় এবং আমরা দেখতে পাই যে, 
পৃথিবী শরীয়তের আলো হতে যা প্রয়োজন তা গ্রহণ করেছে। সুস্থ 
বুদ্ধি বিবেক এ সুন্দরতম সুশৃংখল নিয়ম-পদ্ধতি দেখে এ বিধানের 
প্রতি আগ্রহ উৎসাহ অবশ্যই বৃদ্ধি পাবে এবং সাক্ষ্য দিবে যে, এ 
বিধানই নির্ভরযোগ্য একমাত্র অনুসরণীয় আদর্শ বিধান। এটা 
শান্তিময় আলোর পথ এবং ঈমানদারদের জন্য এটা আল্লাহর 
নেয়ামতসমূহের মধ্যে সর্বোত্তম নেয়ামত ৷ সুমহান আল্লাহ বলেন: 


£ সূরা আল-মায়িদা: ৩। 


ELE ed তু (5 ES খু জেতা EUG 
98৫00540305528898 ডি গা এ রি এ 

[75:1৮ JM ® 
“তাদের নিজেদের (মানুষের) মধ্য থেকেই তাদের নিকট রাসূল 
প্রেরণ করে আল্লাহ মু’মিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন; সে 
তাঁর (আল্লাহর) আয়াত তাদের নিকট তেলাওয়াত করে, তাদেরকে 
পরিশুদ্ধ করে এবং কিতাব ও হিকমাত (যাবতীয় বিষয়বস্তুকে সঠিক 
জ্ঞান দ্বারা জানাকে হিকমত বলে) শিক্ষা দেয়, যদিও তারা পূর্বে 
স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল” ৷ (সুরা আল ইমরান: ১৬৪) 


(ঘ) এটা নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা । অতএব ইসলাম সম্পর্কে যে 
যত বেশী জ্ঞান অর্জন করবে তত বেশী সে ইসলামী শরীয়তের 
শ্ৰেষ্ঠত্বে মহাত্ম্যে মুগ্ধ ও আকৃষ্ট হবে। অতঃপর এ বিধানকে সে 
নিজে আঁকড়ে ধরে তা প্রচারের চেষ্টা করবে। আর যে সর্বোত্তম 
নেয়ামতকে (ইসলাম) গ্রহণ ও শক্তভাবে ধারণ করতে পারবে সে 
ব্যক্তিই মানুষের মাঝে স্থিতাবস্থায় মানসিক শান্তি ও নিরাপত্তা অনুভব 
করবে। ব্যক্তিগত স্বস্তি ও নিরাপত্তা প্রসঙ্গে মহান আল্লাহ বলেন: 


3320 


[৫:১০] ধ 2] 4585 Hf Ss Ny 


“আল্লাহর যিকিরে কি তোমাদের চিত্ত প্রশান্ত হয় না”। (সুরা আর- 
রা"্দ-২৮) 


অনুরূপভাবে সামজিক ও পারিপার্শ্বিক শান্তি-নিরাপত্তার ব্যবস্থা প্রসঙ্গে 
মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন: 


[৭ 
“হে বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তিগণ! কিসাসের মধ্যেই তোমাদের জীবন 
রয়েছে। আশা করা যায় যে তোমরা তাকওয়া অবলম্বন করবে”। 
(সূরা আল-বাকারাহ: ১৭৯) 


তদ্ৰূপ আখেরাতে বা পরকালে জাহান্নামের আগুন থেকে নিরাপদ ও 
মুক্ত থাকার নিশ্চয়তা প্রসঙ্গে আল্লাহ বলেন: 


(OE TNL By El fs bis Sad y 

[AS 1৬০১] 
“যারা ঈমান এনেছে অতঃপর তাদের ঈমানকে যুলুম (শির্ক) দ্বারা 
কুলুষিত করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং এরাই হেদায়াত প্রাপ্ত 
ও সত্যনিষ্ঠ। (সুরা আল-আন'আম: ৮২) 


(ও) এটা দুনিয়া ও আখেরাতে স্থায়ী সুখ-শান্তির ব্যাবস্থা । প্রত্যেকেই 
সুখ-শান্তি কামনা করে এবং সুখ কোথায় আছে তা খুজে বেড়ায়। 
আর কেউই সুখ-শান্তির বিপরীত চিন্তা করে না। স্থায়ী সুখ-শান্তি 
প্রসঙ্গে আল্লাহ বলেনঃ 


CEG ৬০০০ ৩০5 ৩৪ এও HE এ ৮০ জী ০) 

[)+/১:১৪৯] 
হবে, যতদিন আকাশমগ্ডলী ও যমীন বিলুপ্ত না হয়”*। (সূরা হুদ- 
১০৮) 





মহান আল্লাহ আরো বলেন: 


০০০ ১5০6 ও তল এজ বা ডি ৩:6০ Sl Cl 

[৫৭:01] ৫০055267৫০০ 
“হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, 
তাহলে (আল্লাহ) তোমাদেরকে ন্যায়-অন্যায় পার্থক্য করার শক্তি 
দিবেন এবং তোমাদের পাপ মোচন করে দিবেন” । (সুরা আল- 
আনফাল: ২৯) 


বুদ্ধিমান লোকের সদা-সর্বদা সুখ-শান্তির অনুসন্ধান করে থাকে । আর 
এটা নিশ্চিত যে, সর্ব প্রকার সুখ-শান্তি পেতে হলে পবিত্র ইসলামী 
শরীয়ত অনুযায়ী জীবন-যাপন করতে হবে। 


+ নিচে দাগ দেওয়া এ ধরনের বাক্য দ্বারা স্থায়ীভাবে থাকার কথা বুঝানো হয়ে 


থাকে। অনুবাদক । 
10 


(প্রশ্ন: ৩) চারটি বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান লাভ করা 
অবশ্য কর্তব্য, তা কী কী? 


উত্তর: বিষয় চারটি হলো: 


(ক) ইলম বা জ্ঞান অর্জন করা। আর এ ইলমের সাহায্যে দলীল 
প্রমাণসহ আল্লাহ্‌, তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং 
দীন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট জ্ঞানলাভ করা। 


(খ) জেনে-বুঝে নেওয়া জ্ঞান অনুযায়ী আমল বা কাজ করা। 
(গ) ইসলামী জীবন বিধানের দিকে অন্যদেরকে আহ্বান করা। 


(ঘ) ইসলামী বিধি-বিধান অনুযায়ী জীবন যাপন করার সময়ে এবং 
এ বিধানের দিকে মানুষকে আহ্বান ও দীনের প্রচার করার সময় 
সম্ভাব্য বাধা-বিপত্তি, নিপিড়ন-নির্ধাতন, কষ্ট এবং বিপদ-বিপর্যয়ে ধৈর্য 
ধারণ করা । 


শন: পূর্বে বর্ণিত বিষয় চারটির প্রমাণ দিন? 


উত্তর: সূরা আল-আসর 


“ সালাসাতুল উসূল; শায়খ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব। শায়খ ইবন বাযের 


ব্যাখ্যাসহ পৃষ্টা: ২১-২২, প্রথম ছাপা- ১৪১৬ হিজরী । 
11 


০০১11955595 ANNO AE এ ও ধ 0০০টি) 

[ ral 8৮ 9০৪ ৬86০9 
“(১) আবহমান কালের কসম (২) মানুষ প্রকৃত পক্ষে বড়ই ক্ষতির 
মধ্যে নিমজ্জিত (৩) তবে তারা ব্যতীত; যারা ঈমান এনেছে এবং সৎ 
কাজ করেছে আর যারা পরস্পরকে নিরন্তর (সর্বদা) হক (সত্যনিষ্ঠ) 
উপদেশ এবং ধৈর্য ধারণের পরামর্শ দিয়ে থাকে”। (সূরা আল 
আসর) 


(প্রশ্ন: ৫} আল্লাহ কি আমাদেরকে এ দুনিয়ার জীবনে অবহেলিত 
অবস্থায় রেখেছেন? 


উত্তর: কখনই নয়; বরং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং 
প্রয়োজনীয় সব রিষিকের ব্যবস্থাও করেছেন। আর আমাদের জন্য 
রাসূল পাঠিয়েছেন (জীবন বিধান দিয়ে)। সুতরাং যে তাঁর আনুগত্য 
অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে রসুলের নাফরমানী 
করবে সে জাহান্নামে যাবে । মহান আল্লাহ বলেন: 


[২০২10] 520514453৮5 50) 


সাক্ষীস্বরূপ”। (সুরা আল-মুয্যাম্মিল: ১৫) 


মহান আল্লাহ আরো বলেন: 


OFF উ 3১5 এ ডি EF হেভি এ sl ) 
[১০ 


“তোমরা কি মনে করেছ যে, আমি তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি 
করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?”€। 


প্রশ্ন: ৬) আল্লাহ কি তার সাথে অন্য কাউকে শরীক করা পছন্দ 
করেন? 


উত্তর : আল্লাহ কখনো তা পছন্দ করেন না। মহান আল্লাহ বলেন: 


“তিনি (আল্লাহ) তাঁর বান্দাদের কুফরী পছন্দ করেন না”। (সুরা 
আয-যুমার: ৭) 


মহান আল্লাহ আরো বলেন: 
[১:৩৪] 91351406055 ১3 এওটি) 


“অবশ্যই মসজিদসমূহ আল্লাহরই জন্য। সুতরাং আল্লাহর সাথে 
তোমরা অন্য কাউকে ডেকো না”। (সুরা আল-জ্বিন: ১৮) 


অতএব আল্লাহর নিষেধাজ্ঞা প্রমাণ করে যে, তিনি কুফরী পছন্দ 
করেন না। 


* সূরা আল মুমিনুন : ১১৫। 


(প্রশ্ন: ৭) বর্তমান কালে মুসলিম বিশ্বে যে সব শির্ক সংঘটিত হচ্ছে 


উত্তর: যেমন: কবরের চতুর্দিকে তাওয়াফ করা, আল্লাহ ব্যতীত অন্য 
কারো উদ্দেশ্যে বা নামে যবেহ করা, গায়ক-গায়িকা এবং নর্তকীদের 
পূজা ইবাদাত করা । দীন-ইসলাম এবং এর অনুসারীদের সাথে ঠাট্রা- 
বিদ্রপ ও তামাসা করা ইত্যাদি। 


প্রশ্ন:৮} কাফের সম্প্রদায়ের ব্যাপারে মুসলিমদের দায়িত্ব-কর্তব্য 
বর্ণনা করুন? 


উত্তর: (এক) তাদেরকে মুসলিমগণ মহান আল্লাহর দিকে দাওয়াত 
দিবে এবং তাদের হেদায়াত ও কল্যাণ কামনা করবে। 


(দুই) আর যদি আল্লাহর দিকে ডাকা বা আহ্বান করা সম্ভব না হয় 
তবে ঘৃনা-অবজ্ঞা করতে হবে এবং তাদেরকে উৎসাহিত করা যাবে 
না বা তাদের পূজা-পার্বন, ধর্মীয় উৎসবে অংশ নেওয়া, অভিনন্দন- 
শুভেচ্ছা জানানো সম্পূর্ণ অবৈধ । বরং স্পষ্টভাবে তাদেরকে বুঝিয়ে 
দিতে হবে যে তারা সত্য-সঠিক পথে নেই ।১ 


(তিন) তারা যদি প্রকাশ্যে শক্রতা-বিরোধিতা করে এবং যুদ্ধে লিপ্ত 
হয় তাহলে তাদের সাথে জিহাদ করতে হবে আল্লাহর দীন কায়েম 
না হওয়া পর্যন্ত । সুতরাং যেখানেই মুসলিমরা সজাগ-সতর্ক থাকবে 


* তিনটি মূলনীতি: শায়খ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব। 
14 


সেখানে ধর্মনিরপেক্ষতার ছন্মাবরণে ধর্মহীন এবং মূর্তিপিজকদের 
সরব উপস্থিতি সম্ভব হবে না।” 


(প্রশ্ন:৯) সন্তান মুসলিম কিন্তু মাতা-পিতা কাফের হলে, সন্তানের 
কর্তব্য কী? 

উত্তর: দুনিয়ায় তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে হবে । মহান 
আল্লাহ বলেন; 


রিতা > 
শরীক করতে, যে বিষয়ে তোমার কোন ইলম (জ্ঞান) নেই, তখন 
তুমি তাদের কথা মানবে না। তবে দুনিয়াতে তাদের সাথে বসবাস 
করবে সতভাবে। আর যে বিশুদ্ধচিত্তে আমার অভিমুখী হয়েছে তার 
পথকে অনুসরণ কর”। (সুরা লুকমান: ১৫) 

শুধুমাত্র ঈমান ও ইসলামের পরিপন্থী বিষয়ে তাদেরকে ভালোবাসা 
যাবে না এবং মান্য করবে না। এ প্রসঙ্গে আল্লাহ বলেন: 


35 ০4৯55 BE ৩৪ EE নী 5 4) ৩১58 UY বব) 
[20১৩7425555 TL ভে নি hele iE 


” তিনটি মূলনীতি: শায়খ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহাব । 
15 


“তুমি পাবে না আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী এমন কোনো সম্প্রদায়, 
যারা ভালবাসে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারীদেরকে, হোক না 
এ বিরুদ্ধাচারীরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা আত্মীয় বা জ্ঞাতি- 
গোত্র”। (সূরা আল-মুজাদালাহ: ২২) 


অর্থাৎ: শির্ক, কুফরী এবং আল্লাহর নাফরমানীমূলক কাজে মাতা- 
পিতা বা অন্য কারোই আনুগত্য বা অনুসরন করা যাবে না; কিন্তু 
তাদের সেবা-যত্র সাহায্-সহযোগিতা করতে হবে এবং খোজ-খবর 
নিতে হবে। হতাশ না হয়ে নিরলসভাবে তাদেরকে ইসলামের পথে 
ডাকতে হবে এবং কোনো অবস্থাতেই বিরক্ত হওয়া চলবে না। 


প্রশ্ন: ১০) মৃত্যু কিংবা পরিবার-পরিজনের ভয়ে অথবা আত্মীয়তার 
সম্পর্ক ছিন্ন হবার আশংকা হলে বা চাকুরি হারানের ভয়ে দীন 
ইসলাম গ্রহণ না করা জায়েয হবে কি? 


উত্তর: কোনো অবস্থাতেই জায়েয হবে না। তবে যদি জীবন বিপন্ন 
হওয়ার আশংকা হয় তাহলে দীন গ্রহণের খবর প্রকাশ না করে, 
মুসলিম হবার পরিচয় গোপন রাখার অনুমতি আছে। যেমন: মহান 
আল্লাহ বলেন: 


(SN 55 LE ০1৬২) 


“যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে 
সে ব্যতীত” । (সুরা আন-নাহল: ১০৬) 


16 


(প্রশ্ন: ১১) আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ এবং নিষেধ কী? 


উত্তর: আল্লাহর সবচেয়ে বড় নির্দেশ দিয়েছেন তাওহীদ বা 
একত্ববাদের আর বড় নিষেধ করেছেন শির্ক তথা আল্লাহর সাথে 
শরীক করা’ হতে ৷ মহান আল্লাহ বলেন: 


[YL ES x 153 Ys ঞা 9:৮৪) 


তোমরা আল্লাহর ইবাদাত করবে ও কোনো কিছুকে তাঁর সাথে 
শরীক করবে না” । (সূরা আন-নিসা:৩৬) 


(প্রশ্ন: ১২} তাওহীদ এর পরিচয় কী এবং তাওহীদ কত প্রকার ও 
কী কী বর্ণনা করুন? 


উত্তর: তাওহীদ হলো: আল্লাহকেই এককভাবে ইবাদাত করা। 
আর তাওহীদ তিন প্রকার: 


(১) প্রতিপালন এবং রক্ষনাবেক্ষন ও কর্তৃত্বে একত্ববাদ। আর তা 
হলো; ভালভাবে জেনে এবং বুঝে দৃঢ় বিশ্বাস করা যে আল্লাহই 
একক সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং বিশ্বজগতের সার্বভৌম 
পরিচালক এ প্রকারের তাওহীদ (সৃষ্টিকর্তা থেকে সৃষ্টির জন্য) 
তৎকালীন মুশরিকরাও স্বীকার করতো, তাই বলে তারা কিন্তু 
ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারে নি বা মুসলিম হতে 
পারে নি। আল্লাহ বলেন: 


[AVS 20191584215 ৩৫ 4৩ গিট 
“যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর কে তাদেরকে সৃষ্টি করেছেন, 
তারা অবশ্যই বলবে “আল্লাহ”। (সূরা আয-যুখরুফ: ৮৭) 


আল্লাহর তাওহীদ বা একত্ববাদ খণ্ডিতরূপে বিশ্বাস করলে গ্রহণযোগ্য 
হয় না, কারণ আল্লাহ অবশ্যই স্বয়ংসম্পূর্ণ অতুলনীয় একক সত্তা 


(২) নাম ও গুণের তাওহীদ বা একত্ববাদ হলো; স্বতন্ত্র বৈশিষ্ট্যমপ্তিত 
সর্বোচ্চ মহত্ব মর্যাদাসম্পন্ন আল্লাহর যে সব নাম-গুণের উল্লেখ 
কুরআন ও হাদীসে এসেছে সেগুলোর স্বীকৃতি প্রদান করা । আর তা 
হতে হবে কুরআন ও সহীহ হাদীসে যেভাবে আছে সেভাবেই । এ 
প্রকারের তাওহীদ কিছু সংখ্যক মুশরিকরা স্বীকার করে এবং অন্যরা 
অস্বীকার করে অজ্ঞতাবশত ও স্বেচ্ছাচারী একপুঁয়েমীর কারণে। 


(৩) আল্লাহর ইবাদাতে তাওহীদ বা একত্ববাদ; আর তা হলো, 
একনিষ্ভাবে (খালেছভাবে) শুধুমাত্র আল্লাহর ইবাদাত-বন্দেগী করা, 
তাঁর কোনো শরীক (অংশীদার) নেই। সর্বপ্রকারের ইবাদাত-বন্দেগী 
একমাত্র আল্লাহরই প্রাপ্য। যেমন: ভালোবাসা, ভয়, ভীতি, আশা- 
আকাঙ্খা, নির্ভরশীলতা-ভরসা, দো'আ-প্রার্থনা এবং আরো অন্যান্য 
ইবাদাত যা মুশরিক সম্প্রদায় কেবল আল্লাহর জন্য করতে অস্বীকার 
তথা অমান্য করে থাকে ।ঃ 


৪ আল-জামে'উল ফরিদ পৃষ্ঠা: ১০ 
18 


(প্রশ্ন:১৩) আল্লাহর ইবাদাতের রুকন (স্তম্ভ) কয়টি ও কী কী? 


উত্তম: রুকন হলো দুটি; (১) সিদক (বস্তুনিষ্ঠ সত্যবাদিতা) (২) 
ইখলাস (বিশুদ্ধচিন্ত হওয়া) ৷ 


তন্মধ্যে বস্তুনিষ্ঠ সত্যবাদিতা হলো: অন্তর, জিহবা ও কাজের সমন্বয়ে 
দৃঢ় বিশ্বাসকে সত্যে পরিণত করা। 


আর ইখলাস হলো: যাবতীয় কাজ-কর্মসমূহ নির্মল বিশুদ্ধ নিয়তের 
সাথে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই একনিষ্ঠভাবে সম্পন্ন করা; 
যাঁর কোনো শরীক নেই ৷” 


প্রশ্ন: ১৪) তিনটি মূলনীতি সম্পর্কে জ্ঞানলাভ করা মানুষের অবশ্য 
কর্তব্য তা কী? 


উত্তর: তা হলো; 
(১) বান্দাহ তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান লাভ করবে 
(২) বান্দাহ দীন সম্পর্কে জ্ঞান লাভ করবে 


(৩) আল্লাহর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 
জানবে। 


? আল জামেনউল-ফরিদ; পৃষ্ঠা:১০ 


% হাশিয়াতু সালাসাতু উসুল থেকে সংগৃহীত। 
19 


(প্রশ্ন: ১৫) তোমার রব (প্রতিপালক) কে? 


উত্তর: আমার প্রতিপালক আল্লাহ; যিনি আমাকে ও সমস্ত পৃথিবীকে 
মা'বুদ (উপাস্য) তিনি ব্যতীত আমার আর কোন মা'বুদ নেই। এর 
সমর্থনে আল্লাহর বাণী হলো: 


[ALUN 0৫০৭ 55 i LL 


“সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য যিনি সমগ্র বিশ্বের 
প্রতিপালক” ৷ (সুরা আল-ফাতিহা: ১) 


অতএব আল্লাহ ছাড়া সব কিছুই সৃষ্টজগত এবং আমিও সেই 
সৃষ্টজগতের একটি অংশ মাত্র। 


{(প্রশ্ন:১৬} কীভাবে আল্লাহকে চেনা (জানা) যায়? 


উত্তর: (১) আল্লাহর সৃষ্টিসমূহকে পর্যবেক্ষণ-পর্যালোচনা করলেই 
আল্লাহকে চেনা ও জানা সহজ হবে। সৃষ্টজগতে আল্লাহর 
সার্বভৌমত্ব, আধিপত্য, সৃষ্টিতত্ব (কৌশল) নিদর্শন এবং অনুগ্রহসমূহ 
দেখে চিন্তা ভাবনা করলেই আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। 


আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা বলেন: 
১ ৩5 405 ০; ০৪১১ ০০ ৬০৫5 ও 1582 পুচ ট 


[)/০:৯।১০3] 


20 


“তারা কি লক্ষ্য করে না, আকাশমগুলী ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব 
সম্পর্কে এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা সম্পর্কে” । (সূরা 
আল-আ'“রাফ: ১৮৫) 


অনুরূপভাবে মহান আল্লাহ সূরা আলে ইমরানের ১৯০ নং আয়াতে 
বলেন: 


AN IN E33 ১৩ JT LE BN ০০21৬ I 61 
[NA :৩1-০ JS 


“আকাশমণ্ডলী, পৃথিবী ও দিবা-রাত্রির পরিবর্তনের মধ্যে অবশ্যই 
অনেক নিদর্শন বিদ্যমান আছে বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য” । 


(২) আল্লাহর অহী বা শরীয়তী বিধি ও বিধান সম্পর্কিত আয়াতসমূহ 
অনুধাবন করার মাধ্যমে আল্লাহকে চেনা যাবে। যেমন; মহান আল্লাহ 
বলেন: 


es এ ৬ ১5 এ 9৪ ৯৪ be ৩৫ 25 SEAT ৩2৮৯ 
[/:০৮০]] ৪ 


“তবে কি তারা কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করে না? যদি তা 
আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট থেকে আসত তবে তারা এতে 
অনেক অসঙ্গতি পেত” (সূরা আন-নিসা: ৮২) 


21 


(৩) মুমিন ব্যক্তি জেনে ও বুঝে অন্তর দিয়ে আল্লাহকে গ্রহণ ও 
স্মরণ করবে অতঃপর এমনভাবে আমল ও ইবাদাত করবে যেন সে 
আল্লাহকে দেখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান 
সম্পর্কে বলেন: 


(4012 4৩) ৯১ ৩০১ Ub ০1 ৩ 4)। ০২ ১) 


“তুমি এমনভাবে আল্লাহর ইবাদাত ইবাদাত করবে যেন তুমি 
আল্লাহকে দেখছো, আর যদি মনে কর তুমি আল্লাহকে দেখছ না, 
কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে দেখছেন” |? 


(প্রশ্ন: ১৭) তোমার দীন কী? 
উত্তর: আমার দীন হলো আল্লাহর মনোনীত আল-ইসলাম। 
(প্র্ন:১৮) ইসলামের পরিচয় কী? 


উত্তর: একত্ববাদের সাথে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। 
আল্লাহর নিরংকুশ আনুগত্য করা এবং শির্ক ও তার অনুসারীদের 
থেকে দূরে থাকা? । 


(প্রশ্ন: ১৯) দীনের স্তর কয়টি ও কী কী? 


' মুখতাছার আল বুখারী লিষ-যাবীদি, পৃষ্ঠা: ২১, নং ৪৭ 


1ঃ হাশিয়াতু ইবনে কাসেম; পৃষ্টা: ৪৬। 
22 


উত্তর: দীনের স্তর তিনটি 

(১) ইসলাম 

(২) ঈমান 

(৩) ইহসান (উত্তম পন্থা অবলম্বন ও সদ্ধব্যবহার)73। 
(প্রশ্ন: ২০) ইসলামের রুকন (স্তম্ভত) কয়টি ও কী কী? 
উত্তর: ইসলামের রুকন পাঁচটি; 


(ক) ঘোষণা দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য ইলাহ 
(মাবুদ) নেই; আর এ ঘোষণা দেওয়া যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাহ ও রাসূল। 


(খ) সালাত (নামায) কায়েম করা 
(গ) যাকাত আদায় করা 
(ঘ) রমযান মাসে সওম (রোযা) পালন করা 


(ও) আল্লাহর ঘরে গিয়ে হজ্জ আদায় করা। 


2 হাশিয়াতু ইবনে কাসেম, পৃষ্ঠা: ৪৭। 
23 


প্রশ্ন: ২১) ঈমান কাকে বলে? ঈমানের শাখা-প্রশাখা এবং রুকন 
কয়টি ও কী কী? 


উত্তর: ঈমানের আভিধানিক অর্থ হলো: স্বীকার করা। আর 
পারিভাষিক অর্থ হলো: মুখের স্বীকৃতি (ঘোষণা), অন্তরের বিশ্বাস 
এবং অংগ-প্রত্যংগ দিয়ে বাস্তবে কাজ করা । সৎ কাজের মাধ্যমে 
ঈমান বৃদ্ধি পায়, আর পাপ কাজ করলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। 


ঈমানের শাখা-প্রশাখা সত্তরটিরও অধিক: এর সর্বোচ্চ শাখা হলো: 
‘লা ইলাহা ইল্লাল্লাহ" বলা। আর সর্ব নিকটস্থ শাখা হলো, পথ থেকে 
কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। আর লজ্জা হলো ঈমানের 
শাখাসমূহের একটি 4। 


ঈমানের রুকন ছয়টি: পূর্ণ ঈমান আনয়ন করা (১) আল্লাহ (২) 
আল্লাহর ফেরেশতাগণ (৩) আল্লাহর কিতাবসমূহ (৪) তাঁর রাসূলগণ 
(৫) আখেরাত (পরকাল) দিবস এবং (৬) তাকদীরের ও মন্দের 
প্রতি। এর সমর্থনে দলীল হলো, আল্লাহর বাণী: 


FH ৬৫5 2A GA 451৯3 সি আগা এ ৯ 

[১4১2] 9519 ESI SL খা ৭9 hb ওঃ 
“সৎ কর্ম শুধু এ নয় যে, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং 
সৎ কাজ হলো এ যে ঈমান আনবে আল্লাহর উপর, আখেরাত 


' হাশিয়াতু ইবনে কাসেম, পৃষ্ঠা: ৬৫। বুখারীর হাদীস থেকে। 
24 


দিবসের উপর, ফিরিশতাদের উপর, আসমানী কিতাবের উপর এবং 
নবী-রাসুলগণের উপর”। (সূরা আল-বাকারা: ১৭৭) 


আল্লাহ আরো বলেন: 

[5৭:৮2] 3356 2585 ৪৩5৫৬) 
“আমরা প্রত্যেক বস্তুকে নির্ধারণ অনুসারে সৃষ্টি করেছি”। (সুরা আল 
কামার: ৪৯) 
(প্রশ্ন: ২২ ইহসান কাকে বলে? 


উত্তর: ইহসান হলো: “আল্লাহর ইবাদাত করার সময় মনে করতে 
হবে যে, তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি দেখতে না পাও 
তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন” । (সহীহ আল-বুখারী) 


মহান আল্লাহ বলেন: 
[1%:)০০] ৪) ৩৮০৪ ৯ IBLE এ ক ৩) 


“নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন’, যারা তাকওয়া অবলম্বন 
করে এবং যারা মুহসিন (সর্বোত্তমভাবে তাদের কর্ম করে)”। (সুরা 
আন-নাহল: ১২৮) 


15 অর্থাৎ তিনি তোমাদের সাথে আছেন তার জ্ঞান, ক্ষমতা ও ক্ষেত্র বিশেষে 


সাহায্-সহযোগিতার মাধ্যমে । [সম্পাদক] 
25 


(প্রশ্ন: ২৩) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিচয় কী? 


উত্তর: তিনি হলেন, মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল-মুত্তালিব, 
আল- খলীলের বংশধর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর উপর দরুদ ও সালাম বর্ষিত হউক। 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত পেয়েছেন ৪০ বৎসর 
বয়সে, আর নবুওয়তের পর ২৩ বছর জীবিত ছিলেন। অর্থাৎ ৬৩ 
বৎসর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। এ ২৩ 
বৎসর কেটেছে নবী ও রাসূল হিসেবে । নবুওয়তের সূচনা হয়: 


[১:9০] € O SE si 3 ৯০6 ডো) 


“পড় তোমার সৃষ্টিকর্তা রবের নামে” (সুরা আল-আলাক:১) এর 
মাধ্যমে । 


আর রেসালতের (আল্লাহর পথে কাফেরদেরকে আহ্বানের) দায়িত্ব 
পালনের আদেশ পান সূরা আল-মুদ্দাস্সিরের প্রথম ৬ আয়াতের 
মাধ্যমে । সেখানে আল্লাহ তাঁকে শির্কের ব্যাপারে সতর্ককারী এবং 
তাওহীদী (একত্ববাদ) দাওয়াতের পরিচালক বানিয়ে দেন। মহান 
আল্লাহ বলেন: 


22 9585 DE; © ISS 455 005 20 টা ডি) 


[7 9:১4] 4 95453 HSN; © 50 
26 


(১) হে বস্ত্াবৃত (২) উঠুন, সতর্ক করুন (৩) এবং আপনার রবের 
শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন (৪) আপনার পোষাক-পরিচ্ছেদ পবিত্র করুন 
(৫) অপবিভ্রতাকে বর্জন করুন (৬) আর দয়া প্রদর্শন না করে 
আরও বেশি করে কাজ করুন। (সুরা আল-মুদ্দাসসির: ১-৬) 


মহান আল্লাহ আরো বলেন: 


43504010555 81555918555 1$5 ও এ ঠা ভগা ডি) 

[57 ০:০১] ও দি 11757 
“হে নবী! আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষীপ্রদানকারী, 
সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে এবং আল্লাহর অনুমতিক্ৰমে তাঁর 
দিকে আহ্বানকারী, এক উজ্জ্বল প্রদীপরূপে”। (সুরা আল-আহ্যাব: 
8৫-৪৬) 


(প্রশ্ন: ২৪} নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৰ্ধ্বাকাশে (মি'রাজে) 
গমন করেন কখন এবং কীভাবে? 


উত্তর: কতিপয় বিদ্বান ব্যক্তি বলেন যে, তিনি নবুওয়ত প্রাপ্তির দশ 
বৎসর পরে উধ্বাকাশে মিরাজে গমন করেন। বস্তুত মি'রাজের 
সঠিক সময়কাল নিয়ে বিভিন্নজন যে মতামত ব্যক্ত করেছেন তা 
দশের অধিক। তবে কেউই জোর দিয়ে নির্দিষ্ট সময়ের কথা বলতে 
পারেন নি সুষ্পষ্ট দলিল প্রমাণের অভাবে। 


আর যেভাবে গমন করেন তা হলো নিম্নরূপ: 
27 


তিনি বুরাকে আরোহণ করে জিবরিল আলাইহিস সাল্লামের সাথে 
মক্কা হতে বায়তুল মুকাদ্দাস গিয়ে অন্যান্য নবীদের সাথে সালাত 
আদায়ের পর আকাশ পথে বেশ কিছু সংখ্যক নবীদের সাক্ষাৎ 
করেন। অতঃপর তিনি সিদরাতুল মুনতাহায় পৌছে শোভা-সৌন্দর্ষে 
মুগ্ধ-অভিভূত হয়ে এর নিকটবর্তী হন। এ পর্যায়ে আল্লাহ সালাত 
ফরয করে দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত 
অবলোকন করেন। অতঃপর মক্কায় ফিরে এসে ফযরের সালাত 
আদায় করেন।১৬ 


প্রশ্ন: ২৫} নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে ও 
কখন হিজরতের আদেশ পান এবং হিজরত অর্থ কি? 


উত্তর: মুশরিকদের মাত্রাতিরিক্ত নিষ্ঠুরতা ও চাপের মুখে হিজরতের 
অনুমতি আসে নবুওয়ত প্রাপ্তির ত্রয়োদশ বর্ষের রবিউল আউয়াল 
মাসে। 


হিজরতের আভিধানিক অর্থ হলো: পরিত্যাগ বা প্রস্থান করা। 


পারিভাষিক অর্থ হলো: শির্ক প্রাধান্য দেশ বা জনপদ ত্যাগ করে 
ইসলামী দেশ বা জনপদে প্রস্থান করা। 


* হাশিয়াতু ইবনে কাসেম পৃষ্ঠা : ৮২। 
28 


শির্ক প্রধান দেশে বা জনপদে কুফরী বিধি-বিধান প্রতিষ্ঠিত থাকে; 
ইসলামী বিধি-বিধান প্রচলন ও প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। যেমন; 
আযান, সালাত, জুমা, শরীয়তসম্মত ঈদ-উৎসব ইত্যাদি ।১* 


প্রশ্ন: ২৬) ইসলামী জিন্দেগীর অন্যান্য বিধি-বিধান যেমন: যাকাত, 
হজ্জ, জিহাদ, আযান এবং সৎকাজের আদেশ ও অসৎকাজের 
নিষেধ ইত্যাদি বিষয়ে কখন নির্দেশ জারী করা হয়? 


উত্তর: এসব নির্দেশ জারী করা হয় মাদানী যুগে। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দশ বছর সময়কালে তাওহীদ বা 
একত্ববাদের দিকে দাওয়াতী অভিযান পরিচালনা করেন৷ আর মক্কী 
যুগের দশ বছর পরে (শেষদিকে) পাঁচ ওয়াক্ত সালাত ফরয করা 
হয়।৯৮ 


(প্রশ্ন: ২৭) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে ইসলামের 
উপর কোনো প্রভাব পড়েছে কি? 


উত্তর: তাঁর মৃত্যুতে দীনে ইসলামের উপর কোনো প্রভাব পড়ে নি। 
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে চলে 
গেছেন কিন্ত দীন ইসলাম পূর্ণাঙ্গরূপে দুনিয়াবাসীর জন্যে রেখে 


le হাশিয়াতু ইবনে কাসেম পৃষ্ঠা : ৮৩। 


& হাশিয়াতু ইবনে কাসেম পৃষ্ঠা: ৮৩। 
29 


গেছেন। তিনি উম্মতকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়ে গেছেন এবং 
সকল অকল্যাণের ব্যাপারে সতর্ক করে গেছেন। 


প্রশ্ন: ২৮) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 
কল্যাণের পথ দেখিয়ে গেছেন এবং যে অকল্যাণ বা ক্ষতির ব্যাপারে 
সাবধান করেছেন তা কী? 


উত্তর: কল্যাণের পথ হলো: তাওহীদ বা একত্ববাদ ও আল্লাহ যা কিছু 
সন্তুষ্টির সাথে পছন্দ করেন এবং ভালবাসেন। 


আর ক্ষতিকর বিষয় হলো: শির্ক ও যা কিছু অপছন্দনীয় এবং 
প্রত্যাখ্যাত। যাবতীয় কল্যাণের কথা ও কাজের শ্রেষ্ঠতম বিষয় হলো 
তাওহীদ বা একত্ববাদ। তা সবই উপস্থাপিত এবং প্রমাণিত। 
ক্ষতিকর বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি বিপদজনক হলো শির্ক, সে 
সম্পর্কেও যথাযথ সাবধান করা হয়েছে। 


প্রশ্ন: ২৯} নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদের উদ্দেশ্যে 
প্রেরণ করা হয়েছে? প্রমাণ দিন 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানুষ ও জ্বিন 
জাতির জন্যে প্রেরিত হয়েছেন। আল্লাহ উভয় জাতিকে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ফরয করে দিয়েছেন। 
আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা বলেন: 


DAS LEE ADM IS LIANE BY 
30 


রাসূল”। (সুরা আল-আ'রাফ: ১৫৮) 


মহান আল্লাহ রাববুল “আলামীন নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দ্বারা দীনকে পূর্ণাঙ্গরূপে পেশ করেছেন। 


(প্রশ্ন: ৩০) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর প্রমাণ 
কী? 


উত্তর: মহান আল্লাহ বলেন: 
[rel © SE EY EL GY 


“নিশ্চয়ই আপনার মৃত্যু হবে এবং তাদেরও সবার মৃত্যু হবে” । (সুরা 
আয-যুমার: ৩০) 


প্রশ্ন:৩১) আল্লাহ রসূলগণকে কেন পাঠিয়েছেন? তাঁদের মধ্যে প্রথম 
এবং শেষ রাসূল কে? 


উত্তর: আল্লাহ দুনিয়াবাসীদের কাছে রাসূলগণকে সুসংবাদ প্রদান ও 
সতর্ক করার জন্যে প্রেরণ করেছেন। মহান আল্লাহ বলেন: 


ও 5210 exalts বর ME RE TE ৪০০ TY 
{LI IS ES HE ০০৫) SE ১ ৬১১০ ৬০৯৩ ১৩) 
[১7০ :৮৮0] 


31 


“প্রেরিত রসূলগণ সুসংবাদদাতা ও সতর্ককারী। রাসূল প্রেরণের পর 
যেন মানুষ আল্লাহর প্রতি কোনো অভিযোগ আরোপ করার অবকাশ 
না পায়”। (সুরা আন-নিসা: ১৬৫) 


আর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম এবং শেষ রাসূল মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিয়ান আল্লাহ বলেন: 
[MY Ll {e225 02 GE EH এত্ত iss le 3 


“নিশ্চয় আমরা আপনার প্রতি অহী প্রেরণ করেছি যেমন করে নূহ ও 
তার পরবর্তী নবীগণের নিকট অহী প্রেরণ করেছিলাম” (আন-নিসা: 
১৬৩) 


অনুরূপভাবে শাফা'আত সংক্রান্ত সহীহ হাদীসে বর্ণিত আছে যে, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

(0৮১9 08৫ ১১91 49 ও LL RE HEE 5%। 
“কেয়ামত দিবসে মানবমগুলী নূহ আলাইহিস সালাম এর নিকট 
এসে তাকে বলবে আপনি প্রথম রাসূল যাকে পৃথিবীবাসীদের কাছে 
পাঠানো হয়েছিল” । (বুখারী, হাদীস নং ৩৩৪০, মুসলিম হাদীস নং 


১৯৪) 


আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা বলেন: 


32 


৩৫9 ৩1 695 DIL SILAS ৩৪ াডি ৩৫৩) 

[tcl © CAE ৪৩৯ ০৫ YI 
“মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর 
রাসূল এবং তিনি শেষ নবী। আর আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ” । (সূরা 
আল-আহযাব: ৪০) 


{প্রশ্ন:৩২} প্রত্যেক জাতির মধ্যেই কি রাসূল মনোনীত করা হয়েছে? 
এবং কেন? 


উত্তর: আল্লাহ তা'আলা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির মধ্যে 
নির্দিষ্ট রাসূল মনোনীত করে দিয়েছেন। তারা উম্মতের লোকদেরকে 
এক আল্লাহর ইবাদাত করার আদেশ দিয়েছেন এবং তাগুতসমূহের 
ইবাদাত উপাসনা করতে বারণ করেছেন৷ আর এ রিসালাতের বাণী 
সতর্ককারীগণ তাদের কওমের বা সম্প্রদায়ের কাছে পৌছে 
দিয়েছেন। এ সতর্ককারীগণ তাদের সম্প্রদায়ের জন্যে সত্যের সাক্ষী 
হয়ে অভিযোগ অপবাদের কোনো সুযোগ রেখে যান নি। সুমহান 
আল্লাহ বলেন: 


J (SAE গিট KLEE এ বিগ Hf % ও এ 5 
[7 


33 


“অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এ 
জন্যে যে, তোমরা আল্লাহর ইবাদাত বন্দেগী করবে এবং তাগুতসমূহ 
হতে নিরাপদ দূরে থাকবে” । (সুরা আন-নাহল:৩৬) 


আল্লাহ আরো বলেছেন: 
[৮০৮১] % ৪১35৩ IE সা ৬৩ 


“এমন কোনো জাতি বা সম্প্রদায় নেই যাদের মধ্যে কোনো 
সতর্ককারী প্রেরিত হয় নি”। (সূরা ফাতির: ২৪) 


বস্তুত এ সতর্ককারীগণ আল্লাহর ইবাদাতের দিকে আহ্বান করতেন 
এবং আল্লাহর সাথে কাউকে শরিক করতে নিষেধ করতেন। 


(প্রশ্ন: ৩৩} তাগ্ুতের পরিচয় কী? 


উত্তর:তাগুত হলো; বান্দা কর্তৃক কোনো মা'বুদ বা আনুগত্যকৃত 
কিংবা অনুসরণকৃতের ক্ষেত্রে সীমালজ্বনমূলক আচরণ করা” 


(প্রশ্ন: ৩৪) তাগুত কয়টি ও কী কী? 


উত্তর: তাগুতের সংখ্যা অনেক । তবে এর মধ্যে প্রধানতম পাঁচটি 
হলো: (ক) আল্লাহর লা'নতপ্রাপ্ত ইবলিস। 


” হাশিয়াতু সালাসাতু উসুল ইবনে কাসেম পৃ: ১৩ 
34 


(খ) আল্লাহর সাথে অথবা আল্লাহ ব্যতীত অন্য যাদের ইবাদাত 
উপাসনা পারস্পরিক সন্তুষ্টির সাথে হয়ে থাকে। 


(গ) যে ব্যক্তি নিজের পূজা-উপাসনার আহ্বান জানাবে । আর যে 
সীমালংঘন করে যথোপযুক্ত সম্মান-মর্ধাদার অধিক শ্রেষ্ঠত্বের দাবী 
করবে । যেমন: ফির“আউন বা তার মত অন্য কেউ। 


(ঘ) যে ব্যক্তি গায়েব জানার দাবী করবে সেও তাগুত ৷ যেমন; 
জ্যোতিষ, গণক, জাদুকর এবং অদৃশ্যলোক সম্পর্কে জানার দাবীদার 
ইত্যাদি। 


(ও) আল্লাহর নাধিলকৃত সুস্পষ্ট বিধান ব্যতীত যারা অন্য বিধান 
অনুযায়ী বিচার ফায়সালা করে। আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা 
বলেন: 

[tt 5৩] 3১8৫৩ 7 2 ছি ৮ a ১০০ ৯ 


“যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা 
করে না, তারাই কাফের” । (সুরা আল-মায়েদা: 88) 


আল্লাহ তা'আলা আরো বলেন: 
[5০:30] ৩৯:11 9৮155 এ SSE ES রি 5} 


“যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা 
করে না, তারা যালেম (সীমালজ্বনকারী)”। (সূরা আল মায়েদা: ৪৫) 
35 


তাছাড়াও সুরা আল-মায়েদার ৪৭ নং আয়াতে আল্লাহ তা'আলা 
বলেন: 


12৮87 5 রা রে কটি 9৮৫ 
(© 5752 A USS এস 92 ৬০০1 ৯০9 ১৬৫ আকা ESS} 
[০:55] 


“তবে কি তারা জাহিলী যুগের বিধি বিধান (শাসন ব্যবস্থা) কামনা 
করে? আল্লাহ অপেক্ষা বিশ্বাসীদের জন্য সর্বোত্তম বিধানদাতা কে 


1?” 


তাগুতী তথা আল্লাহদ্রোহী রাষ্ট্র পরিচালক বা শাসকের বৈশিষ্ট্য হলো, 
সে বিশ্বাস করে যে, আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান গ্রহণ করা 
হালাল বা বৈধ। অথবা আল্লাহর বিধান ব্যতীত অন্যের বিধানকে 
উত্তম বলে বিশ্বাস করে। অথবা উভয় বিধানকে সমপর্যায়ের (উভয় 
বিধানই শাসন কার্ষের সমযোগী) বা আল্লাহর নাযিলকৃত শাসন 
প্রণালী বর্তমান কালের অনুপযোগী মনে করে। 


(প্রশ্ন: ৩৫) আল্লাহ সমস্ত বান্দাদের উপর কি ফরয করে দিয়েছেন? 


উত্তর: সকল তাগ্ততকে অস্বীকার ও অমান্য করা এবং মহান আল্লাহর 
প্রতি ঈমান আনাকে ফরয করে দেওয়া হয়েছে। সুমহান আল্লাহ 
বলেন; 


2০ ২ উঠা এড DALE 486 ৩৪৯5 ৩১৭৪৮ এ 
[০৭:১2] র্‌ $ 


36 


“যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহর উপর ঈমান আনবে সে 
এমন এক মযবুত অবলম্বন আঁকড়ে ধরলো যা ভাঙ্গবে না”। (সূরা 
আল-বাঞ্কারাহ: ২৫৬) 


উক্ত আয়াতে লা-ইলাহা ইল্লাল্লাহর প্রতিধ্বনি করা হয়েছে অর্থাৎ 
ঘোষণা দেওয়া যে, আল্লাহ ছাড়া কোনো সত্য মা'বুদ (উপাস্য) নেই। 
হাদীসে বর্ণিত আছে যে, 


(১৭ 495582955 2১০ 5557 +১919১)। চিপ 


“সব বিষয়ের প্রধান হলো ইসলাম এবং ইসলামের স্তম্ভ হলো 
সালাত। আর ইসলামের উঁচু শৃজ্ঘ বা চুড়া হলো আল্লাহর পথে 
জিহাদ’ ৷ (বুখারী: ১১৭৯, মুসলিম: ৩০) 


আর আল্লাহর প্রতি ঈমান হলো: মনে প্রাণে এ স্বীকৃতি প্রদান করতে 
হবে যে আল্লাহ তা'আলা রবুবিয়াতে এবং নামে ও গুণে সাদৃশ্যহীন 
একক সন্ত্বী। আর একমাত্র তিনিই ইবাদাত পাওয়ার অধিকারী । 





আর তাগুতের সাথে কুফরী (অস্বীকার) করার নিয়ম হলো: 





সর্বপ্রকার মূর্তি ছুড়ে ফেলতে হবে এবং সেগুলোকে বয়কট করতে 
হবে । অতঃপর সেগুলোর পূজা-উপাসনা এবং সেগুলোর প্রতি শ্রদ্ধা- 
সম্মান সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। 


37 


“উরওয়াতুল উসকা’ হলো: তাওহীদ বা একত্ববাদের ঘোষণা আর 
এটাই হচ্ছে লা-ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য 
মা'বুদ বা উপাস্য নেই) এর তাৎপর্য। 


প্রশ্ন: ৩৬) ইবাদাতের পারিভাষিক অর্থ কি? 


উত্তর: ‘ইবাদাত’ ব্যাপক অর্থবোধক একটি শব্দ। আল্লাহর সন্তুষ্টি ও 
ভালোবাসার সমন্বয়ে অনুষ্ঠিত প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় কথা ও 
কাজকে ইবাদাত বলে? । 


(প্রশ্ন: ৩৭) মহান আল্লাহ বলেন: 





[৫:7০] 4251 996 48154325945 ৬০56৬ ৯ 
এ আয়াতের ব্যাখ্যা করুন? 


উত্তর: “আপনার রব আদেশ দিয়েছেন যে, তাঁকে ছাড়া অন্য কারোই 
ইবাদাত করবে না, আর মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে”। 
(সূরা বানী ইসরাঈল:২৩) 


উক্ত আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন যে, আদেশ দেওয়া 
হয়েছে একমাত্র তারই ইবাদাত করার জন্য এবং তাঁর কোনো শরীক 
নেই। আর মাতা-পিতার সাথে বিনয়-নম্র আচরণ করতে হবে, 


2 (মা লাবুদ্দা মিন মারেফাতিহি আনিল ইসলাম আক্কিদাহ, ঈবাদাহও আখলাক 


লিশ-শায়খ মুহাম্মাদ ইবন আলি আল আরফাজ: পৃ: ২৭) 
38 





কেননা মাতা-পিতার শ্রদ্ধা-সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর 
ইবাদাতের পরেই এর স্থান। তারা মুশরিক হলেও সদ্ব্যবহার করতে 
হবে। মহান আল্লাহ সুরা লুকমানের ১৫ নং আয়াতে বলেন: 


[)০ LUN 9১55 উঠা ও ৩৪৯৬০) 
“এবং দুনিয়ায় তাদের সাথে নম্র-ভদ্র এবং সভ্ভাব বজায় রাখবে”। 


(প্রশ্ন৩৮) মু'আয রাদিয়াল্লাহু ‘আনহু বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: বান্দার উপরে আল্লাহর হক হলো: তারা আল্লাহর 
ইবাদাত করবে কিন্তু তাঁর সাথে অন্য কিছুকে শরীক করবে না। 
আর আল্লাহর কর্তব্য হলো যে বান্দা আল্লাহর সাথে অন্য কিছুকে 
শরীক করবে না তাকে আযাব বা শাস্তি না দেওয়া”। (মুত্তাফাকুন 
আলাইহি) 


অতএব বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার 
হক এদুয়ের মধ্যে পার্থক্য কি? এ হাদীস হতে আমরা কী শিক্ষা 
পাই? 


উত্তর: আল্লাহর হক বান্দার উপর ওয়াজিব বা বাধ্যতামূলক। 
পক্ষান্তরে আল্লাহর উপর বান্দার হক হচ্ছে যথোপযুক্ত প্রতিদান ও 
সম্মান। 


হাদীসের যা শিক্ষণীয় তা হলো: আল্লাহর ইবাদাতে একত্ববাদ বজায় 
রাখা ওয়াজিব বা আবশ্যক । আল্লাহর রহমত, তাঁর দয়া দাক্ষিন্য, 
39 





সম্মান মর্যাদা ও বদান্যতা সর্বোচ্চরূপে এবং সর্বত্র ব্যাপকভাবে তা 
বিস্তৃত হয়ে আছে। 


(প্রশ্ন:৩৯) তাওহীদের কিছু ফযিলত বর্ণনা করুন? 
উত্তর: 


(ক) যে তাওহীদ বজায় রাখবে সে অন্যান্য দৌষক্রটির কারণে 
জাহান্নামে গেলেও ক্রটি অনুযায়ী শাস্তি ভোগের পর তা থেকে 
বেরিয়ে আসতে সক্ষম হবে। চিরকাল জাহান্নামে থাকতে হবে না। 


(খ) তাওহীদের মানদণ্ডে বান্দার সমস্ত কাজ বিচার-বিশ্লেষণ করে 
সওয়াব দেওয়া হবে। 


(গ) কেবলমাত্র তাওহীদপন্থীরাই আল্লাহর সাহায্য ও বিজয় লাভ 
করবে । তারা ইজ্জত ও সম্মানের অধিকারী হবে, হেদায়াত পাবে। 
তারা সার্বিক কল্যাণ অর্জন করবে। আল্লাহ সন্তুষ্টির সাথে তাদের 
তত্তবীাবধান করবেন। 


(ঘ) আল্লাহ সুবহানাহু ওয়াতা*আলা তাওহীদপন্থী ঈমানদারদেরকে 
দুনিয়াতে বিপদ আপদ মুক্ত রাখবেন আর পরকালে তারা লাভ 
করবে উত্তম জীবন। 


(প্রশ্ন: ৪০) তাওহীদের হাকীকত (তাৎপর্য) কি? যে তাওহীদের 
তাৎপর্য অনুধাবন ও অনুসরণ করবে সে কী পুরস্কার পাবে? 


40 


উত্তর: সর্বপ্রকার শির্ক, বিদ'আত, কুসংস্কার, মনগড়া কথা-কাহিনী ও 
পাপাচার মুক্ত নির্মল কর্মের নামই তাওহীদ বা একত্ববাদ। আর 
জেনে-বুঝে তাওহীদের শিক্ষানুযায়ী জীবন যাপন করতে হবে। 


আর যে ব্যক্তি তাওহীদের শিক্ষা ও তাৎপর্য বাস্তবায়ন করলো সে 
বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং তাকে কোনোই শাস্তি 
পেতে হবে না। 


(্রশন:৪১) মহান আল্লাহ বলেন: 29 ৩০০ £ 56 1 56 2৯161) 
[৭:০০] { © 45540 $5 &৫এ আয়াতের ব্যাখ্যা করুন এবং 
উম্মাতান, ক্কানেতান, 'হানীফান' এ শব্দগুলোর ভাবার্থ কি? 


উত্তর: আল্লাহ তা'আলা ইবরাহীম আলাইহিস সালামের যে কয়টি 
গুণ-বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন তা সত্যিকারের তাওহীদের লক্ষ্য ও 
উদ্দেশ্য 


(ক) ইব্রাহীম আলাইহিস সালাম ছিলেন উম্মতের অনুসরণীয় 
বৈশিষ্ট্যের অধিকারী, সফল ইমাম ও শিক্ষক আর তাই হচ্ছে 
উম্মাতান’ এর অর্থ। 


(খ) তিনি ছিলেন সর্বদাই আল্লাহর অনুগত বান্দা আর তাই হচ্ছে 
'ক্কানেতান' এর অর্থ। 

(গ) তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহমুখী এবং আল্লাহর পরিপন্থী 
সবকিছুই বর্জনকারী। আর তাই হচ্ছে 'হানীফান” এর অর্থ ৷ 


41 


(ঘ) তিনি কথায়, কাজে ও বিশ্বাসে মুশরিক ছিলেন না এবং পরিপূর্ণ 
ইসলামের সাথে শির্কমুক্ত সত্যিকারের বিশ্বাসের অধিকারী ।£ 


(প্রশ্ন: ৪২ শির্ক কত প্রকার ও কী কী? 
উত্তর: শির্ক দুই প্রকার: 


(১) শির্কে আকবার বা বড় শির্ক: আল্লাহর ইবাদাতে অন্য কিছুকেই 
শরীক বা অংশীদার মনে করে সেগুলোর কাছে দো'আ করা, কিছু 
কামনা করা, ভয় করা, আল্লাহর মতই সে সবকে ভালোবাসা অথবা 
অন্য যে কোনো প্রকারের ইবাদাতে আল্লাহর সাথে অন্য কাউকে 
সংযোগ করা। এ জাতীয় শির্কে যারা জড়িত হবে তাদের জন্যে 
জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নামই হবে তাদের চিরস্থায়ী 
বাসম্থান। 


(২) শির্কে আসগর বা ছোট শির্ক: সব ধরনের কথা ও কাজ যা বড় 
শির্কের দিকে নিয়ে যায়। যেমন: আল্লাহ ব্যতীত অন্যের নামে হলফ 
বা কসম করা, সামান্য লোক দেখানো ইবাদাত করা এবং 
খালেসভাবে আল্লাহর জন্য ইবাদাত সম্পন্ন না করা ।£ 








£ আল-জামে আল-ফরিদ, পৃষ্ঠা: ২২। 
£ আল-জামে আল-ফরিদ, পৃষ্ঠা:২৭। 
42 


(প্রশ্ন: ৪৩) সু মহান আল্লাহ বলেন: - 378 0155533401৩] ) 
[iA sll {£45 ১4 405 ৫১১ ৩ 585 এ আয়াতের ব্যাখ্যা ও 


উত্তর: “নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, যে তাঁর সাথে অন্য 
কিছুকে শরিক করে। আর শির্ক ছাড়া অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা 
ক্ষমা করে দিবেন” । (সুরা আন-নিসা: ৪৮) 


অর্থাৎ মহামহিয়ান আল্লাহ বলেছেন যে, তিনি মুশরিকদের শাস্তি মাফ 
করবেন না। কিন্তু শির্ক ছাড়া অন্যান্য গুনাহকারীদের মধ্য হতে যাকে 
ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন। 


আয়াতের শিক্ষা হলো: শির্ক সবচেয়ে বড় গুনাহ শির্ক হতে তওবা 
না করলে আল্লাহ শির্ককারীদেরকে মাফ করবেন না। শির্ক ছাড়া 
অন্যান্য গুনাহগারদের মধ্য থেকে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে 
দিবেন আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। 


অতএব শির্কের গুনাহকে আল্লাহর বান্দাদের অধিক ভয় করা উচিৎ। 
আল্লাহ চান যেন মানুষকে শির্কের ভয়াবহ পরিণতি বরণ করতে না 
হয়। 





প্রশ্ন: 8৪) লোক দেখানো কাজ বা কপটতা তথা “রিয়া কী? এ 
বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জন্য 
কেন ভয় করতেন? 


43 


উত্তর: “রিয়া” শব্দটি ‘রুইয়াহ’ থেকে উৎপত্তি হয়েছে। আভিধানিক 
অর্থ হলো কপটতা, প্রদর্শন করা বা লোক দেখানো কাজ করা । যে 
সব ভালো কাজ করা হয়ে থাকে মানুষের দৃষ্টি আকর্ষন করে প্রশং 
পাওয়ার জন্য। এ রিয়াকারী কপটব্যক্তি বিশুদ্ধ নিয়তে ইবাদাত বা 
অন্যান্য কাজ করে না। 


আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের ব্যাপারে এ 
জাতীয় রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করার কারণ হলো: এটি 
একদিকে মন্দ কাজের নির্দেশকারী নফসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং 
মনকে হঠাৎ মুগ্ধ বা আকৃষ্ট করে থাকে আর তা সহজেই মানুষের 
মনকে দুর্বল করে দেয়। যারা প্রশংসা পছন্দ করে তাদেরকে শয়তান 
রিয়ার সুযোগে সুক্ষ্ভাবে বিভ্রান্ত করে থাকে। 


(প্রশ্ন: ৪৫) ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে, 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহর সাথে শির্কে 
লিপ্ত থেকে যার মৃত্যু হবে সে জাহান্নামে প্রবেশ করবে”। অন্য 
বর্ণনায় আছে “যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কিছুকে আহ্বান করে 
মারা যাবে (সে জাহান্নামে প্রবেশ করবে)” এ হাদিসের ব্যাখ্যা কি? 
এবং “যার মৃত্য হবে” একথার দ্বারা কাদেরকে আলাদা (চিহ্নিত) 
করা হয়েছে। এখানে দো'আর অর্থ কি এবং “নিদ্ধ' বলতে কি 
বুঝায়? 


উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন “যে 


ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করলো এবং তাওবা না 
44 


করে শির্কে জড়িত অবস্থায় মারা গেলো সে জাহান্নামে প্রবেশ করল। 
“যার মৃত্যু হলো” এ বাক্য দ্বারা তাদেরকে আলাদা করা হয়েছে যারা 
মৃত্যুর পূর্বে তওবা সম্পন্ন করেছে। আর দো'আর অন্তর্ভূক্ত বিষয়ের 
মধ্যে অন্যতম হলো সর্বপ্রকার যিকির ও কোনো কিছু চাওয়া-প্রার্থনা। 


তবে এখানে দো'আর অর্থ হবে; যে কোনো প্রকার ইবাদাত বন্দেগী 
আল্লাহ ব্যতীত অন্য কিছুর জন্য সম্পন্ন করা। 


আর 'নিদ্দ' হচ্ছে: সামঞ্জস্য, সমপর্যায়, অনুরূপ ও দৃষ্টান্ত ৷ 


(প্রশ্ন: ৪৬) জাবের রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যে ব্যক্তি শির্ক মুক্ত থেকে আল্লাহর 
সাথে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে । আর যে শির্কের 
সাথে সম্পর্ক রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জাহান্নামে 
যাবে”। (মুসলিম নং ৯৩) আল্লাহর সাথৈ সাক্ষাতের অর্থ কি এবং 
কখন এ সাক্ষাৎ হবে? আর নেতিবাচক (3) শব্দের ফায়দা কি? 


উত্তর: আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ হলো: আল্লাহর সামনে 
উপস্থিত হওয়া এবং সাক্ষাৎ করা। আর এ সাক্ষাত হবে ক্কিয়ামত 
দিবসে । আর নেতিবাচক শব্দের ফায়দা হলো, নিষেধাজ্ঞার মাধ্যমে 
যা নিষিদ্ধ নয় তা নির্ধারণ ও প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থাৎ তাওহীদ 
প্রতিষ্ঠা করা৷ আর যে শির্কমুক্ত থেকে প্রকৃত তাওহিদবাদী অবস্থায় 
আল্লাহর সাক্ষাৎ লাভ করবে এব সেই জান্নাতে যাবে। 


45 


প্রশ্ন: ৪৭) দীন ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম কী? একজন 
দা'ঈ দাওয়াতের সূচনা করবে কী দ্বারা এবং কেন? ইহার প্রমাণ 
কী? 


উত্তর: দীন ইসলামের দাওয়াত দেওয়া ওয়াজিব বা অবশ্য কর্তব্য । 
একজন দা'ঈকে দাওয়াতী কাজের সুচনায় তাওহীদ বা একত্ববাদ 
উপস্থাপন করতে হবে। কেননা তাওহীদ হচ্ছে সব ফরযের বড় 
ফরয বা ওয়াজিবসমূহের প্রধান ওয়াজিব। সব কাজের মূল ভিত্তিও 
তাওহীদ । বিশুদ্ধ তাওহীদ (একত্ববাদ) ছাড়া কোনো নেক কাজ কবুল 
করা হবে না। আর ইমাম আবু হানিফা (রাহমাহুমুল্লাহ) বিশুদ্ধ 
একত্ববাদের নাম দিয়েছেন শ্রেষ্ঠ ফিকাহ বা 'আল-ফিকহুল 
আকবার'। 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'আয রাদিয়াল্লাহু আনহুকে 
বলেন: 


4৯58 NAN SESE ৫165 ৬0৩5 ৩% 95৩৪ 
«asl 


“তুমি কিতাবী জনসাধারণের কাছে যাবে তাদেরকে সর্বপ্রথম যে 
বিষয়ের দাওয়াত দিবে তা হলো; তারা যেন সাক্ষ্য দেয় যে নিশ্চয় 
আল্লাহ ছাড়া আর কোনো (সত্য) ইলাহ বা মাবুদ নেই এবং নিশ্চয় 
আমি (মুহাম্মদ) আল্লাহর রসূল” । (সহীহ মুসলিম ১/৫৩, হাদীস নং 
১৯) 


46 


(প্রশ্ন: ৪৮) সহীহ হাদীসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: “যে বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ বা 
মা'বুদ নেই এবং আল্লাহ ছাড়া অন্য যা কিছুর পূজা ও উপসনা করা 
হয় সেগুলোকে অস্বীকার করবে: তার মাল-সম্পদ জীবন, নিরাপদ 
হবে । আর তার হিসাব হবে মহামহিয়ান আল্লাহর যিম্মায়। (মুসলিম) 


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসের মধ্যে ধন-সম্পদ ও 
জীবনের নিরাপত্তার যে শর্তারোপ করেছেন তা কি? 


উত্তর: নিরাপত্তার দুটি শর্তারোপ করেছেন: 


(এক) জেনে-বুঝে ইয়াকিন দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসা। 
আন্তরিকতার সাথে বলতে হবে ‘আল্লাহ ছাড়া আর কোনো সত্য 
ইলাহ বা মাবুদ নেই:। 

(দুই) আল্লাহ ব্যতীত সর্বপ্রকার মূর্তি, সৌধ বা অন্য যা কিছুর 
ইবাদাত উপাসনা ও শ্রদ্ধা নিবেদন করা হয় সেগুলোকে অস্বীকার ও 
বর্জন করা। 

প্রশ্ন:৪৯) “যে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে” নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের এ কথার উদ্দেশ্য কি? 

উত্তর: অর্থাৎ যে ব্যক্তি জেনে-বুঝে এ কালেমাকে মেনে নিয়ে 
স্বীকারোক্তি করবে এবং কালেমার দাবী অনুযায়ী কাজ করবে ও 
কালেমার দলীল প্রমাণকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। 


47 


প্রশ্ন:৫০) “আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর ইবাদাত উপাসনা করা 
হয় তা অস্বীকার করা”। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ 
কথার অর্থ কি? 


উত্তর: অর্থাৎ আল্লাহ ব্যতীত মূর্তি, স্মৃতিসৌধ, ফিরিশতা নবী, 
আওলিয়া বা নেক লোকদের ইবাদাত উপসনা করতে অস্বীকার ও 
বর্জন করা ৷ কাফেররা এ ধরনের মূর্তি, সৌধ বা ব্যক্তিদের ইবাদাত 
বন্দেশীতে লিপ্ত হতো অথচ তাতে আল্লাহর অনুমতি নেই৷ এ প্রসঙ্গে 
মহান আল্লাহ বলেন: 


৩5 IG BT ০৪৫) EL Ess 05 ও ৪৯5 DIG 
25: রি 
[117 :5-301] 9 all ০9১ 


“যখন আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমিই কি মানুষকে 
বলেছো যে, তোমরা আল্লাহ ছাড়াও আমাকে এবং আমার আম্মাকে 
ইলাহ-মাবুদ হিসেবে গ্রহণ করে নাও?” (সুরা আল-মায়েদাহ: ১১৬) 


আল্লাহ সব ধরনের বস্তু কিংবা যে কোনো ব্যক্তির ইবাদাত উপাসনা 
নিষিদ্ধ করেছেন। মহান আল্লাহ বলেন: 


[*.:৩৮-০৩ ৫) টি KANG ৫ ২ 


“ফিরিশতা এবং নবীগণকে প্রতিপালকরূপে গ্রহণ করার জন্য 
তোমাদেরকে আদেশ করা হয়নি।” (সুরা আলে ইমরান: ৮০) 


48 


(প্রশ্ন:৫১) “তার মাল- সম্পদএবং জীবন হারাম হয়ে যাবে” এ 
কথার অর্থ কি? 


উত্তর: অর্থ হলো: তার মাল-সম্পদ ভোগ-দখল করা এবং জীবন 
বিপন্ন করা কোনো মুসলিমের জন্য হালাল নয়, কেননা কালেমার 
স্বীকৃতি দিয়ে সে মুসলিম হয়েছে, আর দীন ইসলামে তার জীবন, 
সম্পদ এবং অধিকার সংরক্ষণের ব্যবস্থা হয়ে গেছে। 


(প্রশ্ন:৫২) “তার সকল দায়-দায়িত্ব আল্লাহর উপর সোপর্দ হলো” এ 
কথার ভাবার্থ কি? 


উত্তর: যে ব্যক্তি তার কন্ঠে কলেমার সাক্ষ্য দিবে আখেরাতে তার 
হিসাব-নিকাশের দায়-দায়িত্ব গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ। সাক্ষ্যদানে 
সে যদি সত্যবাদী হয় তাহলে আল্লাহ তাকে সুখময় জান্নাত দান 
করবেন। আর যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহ তাকে পীড়াদায়ক 
শাস্তি দিবেন। তবে দুনিয়ায় বাহ্যিক অবস্থা অনুযায়ী মূল্যায়ন করতে 
হবে। কিন্তু আল্লাহ প্রত্যেকের গোপন বা প্রকৃত (আসল) অবস্থা 
অনুযায়ী আখিরাতে উপযুক্ত কর্মফল দিবেন। কালেমা পাঠ করার 
পরে কেউ তরবারীর শাস্তিযোগ্য অপরাধ করলে অথবা দীন 
ইসলামের পরিপন্থী কোনো কাজ করলে তাকে হত্যা করা যাবে। 
হত্যাকারী, ডাকাতি, সন্ত্রাস ইত্যাদি । 


49 


(প্রশ্ন:৫৩) ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি; “অবৈধ বা ভ্রান্ত ঝাড়-ফুঁক, 
তাবিজ, কবয এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা বজায় রাখার 
জন্য কোনো বস্ত্র ব্যবহার করা এসবই শির্ক”। (মুসনাদে আহমাদ, 
আবু-দাউদ) 


সূত্রে বর্ণিত আছে “যে ব্যক্তি কোথাও তাবীয কবয ঝুলানো বা 
বাধলো তাকে ওগুলোর জিম্মায় সোপর্দ করা হবে”। (আহমাদ, 
তিরমিযি) ঝাড়-ফুঁক কাকে বলে এবং তার হুকুম কী? 


উত্তর: ঝাড়-ফুঁক যাকে আরবীতে “রুকা" বলা হয়, যা “রুকিয়া' 
শব্দের বহুবচন। রুকিয়া হলো; ঝাড়-ফুঁক ব্যবহার করে জ্বর, বিষাক্ত 
কিছুর দংশন, বেহুশ হওয়া ইত্যাদি রোগ ব্যাধি নিরাময় বা প্রতিরোধ 
ব্যবস্থা গ্রহণ করা। এ কাজকে অপরিহার্য ঝাড়-ফুঁকমন্ত্র হিসেবে 
অভিহিত। আর তা দু প্রকার: 


[১] জায়েয: যে ঝাড়-ফুক শির্ক মুক্ত তা তিনটি শর্তে জায়েয হবে; 
যথা: (ক) শরীয়তসম্মত আরবী বাক্য দ্বারা বোধগম্য অথবা বৈধ 
দো'আর সঠিক ভাবার্থ পাঠ দ্বারা । 


(খ) আল্লাহর কালাম, আল্লাহর নাম ও গুণ দ্বারা অথবা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের হাদীসে উল্লিখিত বাক্য দ্বারা ৷ 


50 


(গ) দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে, ঝাড়-ফুঁকের বিশেষ (স্বতন্ত্র) কোনো 
প্রভাব নেই বরং সবই আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির প্রভাবাধীন। 


[২] পূর্বোক্ত পদ্ধতি ছাড়া অন্য কোনো গন্থার ঝাড়-ফুঁক করা 
নাজায়েয । মানুষের উপকার ও কল্যাণের জন্য ঝাড়-ফুঁক চিকিৎসাকে 
পেশা হিসেবে বেছে নেওয়া এবং বিনিময়ে কিছু (অর্থ) নেয়া জায়েয 
তবে জাদু-টোনা, সাধু-সন্নাসী, গনক, ও বিদআতীদের সর্বপ্রকার 
বাজে কর্মকাণ্ড, কুসংস্কার এবং বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। 
টেপরেকর্ভার, মাইক এবং টেলিফোনের মাধ্যমে ঝাড়-ফুঁক করা যাবে 
না। কেননা বৈধ উপায়ে ঝাড়-ফুঁক করা ইবাদাতের অন্তর্ভুক্ত; যে 
আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের পদ্ধতিতে সম্পন্ন করা 
অপরিহার্য । আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 
সাহাবাদের অনুসরণের মধ্যে বহুবিধ কল্যাণ নিহিত, তথা: মহান 
আল্লাহর সাথে অন্য কিছুর শরীক না হওয়ার উপায় এবং দীন 
ইসলামে কোনো প্রকার বিদআতের অনুপ্রবেশ প্রতিরোধ করাও 
সম্ভব হয়। সর্বাবস্থায় মহান আল্লাহ রাববুল আলামীনের প্রশংসা করা 
ঈমানদারদের একান্ত কর্তব্য। 


প্রশ্ন:৫৪) তামায়েম বা তাবিষ-তুমার বলতে কি বুঝায় এবং 
তাবিজের হুকুম কি? 


উত্তর: “তামায়েম' শব্দটি আরবী; যা ‘তামীমা’ শব্দের বহুবচন। 


অভিধানিক অর্থ হলো রক্ষা-কবচ। আর পারিভাষিক অর্থ হলো: যে 
5] 


সব বস্তু তাবিজ-তুমার আকারে (লোহা, তামা,কড়ি, কাঠ, পাথর 
ইত্যাদি) বাচ্চাদেরকে বদ নজর হইতে রক্ষা করার জন্য গলায় 
ঝুলানো হয় বা কোথাও বেঁধে রক্ষা-কবচ হিসেবে ব্যবহার করা হয়। 
দীন ইসলামে এ সব তাবিজ-তুমার নিষিদ্ধ, হারাম এবং বাতিল। 
কেননা আল্লাহ ছাড়া আর কেউই হেফাযত বা রক্ষা করতে পারে 
না৷ 


(প্রশ্ন: ৫৫} ‘তিওয়ালা’ কাকে বলে এবং তা কেন শির্কের অন্তর্ভূক্ত 
হবে? 


উত্তর: “তিওয়ালা' এক প্রকার জাদুমন্ত্র। ধারণা করা হয়ে থাকে যে, 
ভালোবাসা অটুট থাকে । আর শির্কের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হলো, 
আল্লাহ ব্যতীত এসব জাদু-মন্ত্রকে কল্যাণকর বা অকল্যাণ 
প্রতিরোধক হিসেবে গ্রহণ করা। 


ধপ্রশ্ন:৫৬) পাথর এবং গাছ ছারা তাবাররুক গ্রহণের অর্থ কী? এ 


উত্তর: পাথর এবং গাছ থেকৈ তাবাররুক অর্জনের প্রচেষ্টা করা 
শির্ক। কেননা এসব বস্তু ছুয়ে-স্পর্শ করে অথবা তার নিকটবর্তী হয়ে 
পানাহার করা কিংবা প্রার্থনা করা হয় বরকত লাভের নিয়তে ৷ [অথচ 


2 হামিয়াতু তাওহীদ পৃ: ৯০, ৯১ মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব। 
52 


এ গুলোতে কোনো বরকত রয়েছে বলে কুরআন ও হাদীস দ্বারা 
প্রমাণিত হয় নি] 


(প্র্ন:৫৭) মহামহিয়ান আল্লাহ বলেন: 
[৫* 8:20 € GIN ৩855 © ৬ lf হের ) 


“(১৯) তোমরা কি ভেবে দেখেছ “লাত ও উযযার অবস্থা সম্বন্ধে? 
(২০) এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?” (সূরা আন-নাজম) এ 
আয়াতে উল্লেখিত নামগুলো কিসের এবং এ নামকরণের উদ্দেশ্য 
কি? আয়াতের ব্যাখ্যা কি? 


উত্তর: লাত, উষযা এবং মানাত এ তিনটি জাহেলী (অজ্ঞতা, 
অন্ধকার) যুগের মুশরিকদের দেব-দেবীর নাম। মুশরিকরা এগুলোর 
ইবাদাত উপাসনা করতো । “আফরাআইতুম” অর্থাৎ তোমরা আল্লাহ 
উপকার বা অপকার হতে দেখেছো? অতঃপর এঁ সব বস্তুকে মহীয়ান 
গরিয়ান আল্লাহর শরীক বানানো যেতে পারে কি? 


‘আল-লাত’ শব্দের “তা” তাশদীদ বিহিন পড়লে অর্থ হবে, তৎকালিন 
তায়েফে অবস্থিত বড় একটি পাথর। এ পাথর কেন্দ্রিক ঘর তৈরী 
করে তার উপরে আবার কাপড়ের পর্দা ঝুলানো হয়। এ স্থানকে 
সাকিফ গোত্র সম্মান করত। (মক্কা বিজয়ের পর) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এ স্থানে মুগিরা ইবনে শু‘বা রাদিয়াল্লাহু 


53 


আনহুকে প্রেরণ করেন, মুগিরা রাদিয়াল্লাহু ‘আনহু এ পুজা মন্ডুপ 
ভেঙ্গে চুরমার করে আগুন জ্বালিয়ে দেন। মুশরিক সম্প্রদায় আল- 
ইলাহ হতে আল-লাত শব্দ উদ্ভাবন করেছে। পক্ষান্তরে 'আল-লাত" 
শব্দের ‘তা’ বর্ণে তাশদীদ দিয়ে পাঠ করলে অর্থ হবে একজন ভালো 
লোকের নাম। এ ব্যক্তি হাজীদের ছাতুতে পানি মিশিয়ে দিত বা 
হাজীদেরকে সাহায্য করত। সে মারা গেলে লোকজন তার কবরের 
কাছে জড়ো হয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে মৃত ব্যক্তির পূজা-বন্দেগী 
শুরু করে দেয়। আলোচিত ব্যাখ্যা দুটির মধ্যে কোনো বৈপরিত্ 
নেই। 


“আল-উয্যা” হচ্ছে, মক্কা ও তায়েফের মধ্যস্থিত “নাখলা” উপত্যকার 
একটি গাছ। কুরাইশরা এটাকে পূজা-ইবাদাত উপাসনা এবং তাজিম 
করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন 
এটাকে ধ্বংস করার জন্য খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহুকে প্রেরণ 
করেন এবং তা ধ্বংস করা হয়। উষ্যা শব্দটি আরবী ‘ঈযযা’ বা 
সম্মান-ইযযত ধাতু হতে গৃহীত। 


আর “মানাত" হচ্ছে মক্কা ও মদিনার মধ্যস্থিত একটি প্রকাণ্ড পাথর । 
এটাকে আওস ও খাযরাজ গোত্রদ্য় ভক্তি সম্মান-তাজিম করত। 
মানাত শব্দটি আল-মান্নান বা “সর্বশ্রেষ্ঠ হিতকারী” যা আল্লাহর নাম 
হতে গ্রহণ করা হয়েছে । কথিত আছে যে এ পাথরের কাছে জাহেলী 
যুগের লোকেরা বরকতের জন্য জীব-জন্তর রক্ত প্রবাহিত (যবাই) 
করে মন বাসনা পূরণের আশা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি 


54 


ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বৎসর এ স্থানে আলী ইবনে আবী তালেব 
নারির এস প্রেরণ করেন, অতঃপর তিনি তা ধ্বংস করে 
দেন£। 


(প্রশ্ন:৫৮) মহামহিয়ান আল্লাহ বলেন: 


EOS [SRR 58 IG GE; S35 IIS IH) 
[Mr 757৭1] € 9৮ টি Sl 15? 


“(১৬২) বলুন অবশ্যই আমার নামায, আমার হজ্জ-কুরবানী-ইবাদাত, 
আমার জীবন, আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ রাববুল আলামীনের 
জন্যই। (১৬৩) তার কোনো শরীক বা অংশীদার নেই, আমি এ 
সবের জন্যই আদিষ্ট হয়েছি এবং মুসলিমগণের মধ্যে আমিই 
প্রথম”। (সুরা আল আন'আম) 


মহান আল্লাহ আরো বলেন: 

[ঘ:58501€ $525 90০) 
“তুমি আল্লাহরই জন্য সালাত পড় এবং যবেহ কর”। (কাওসার ২) 
উল্লেখিত আয়াতসমূহের ব্যাখ্যা কি? আর নুসুক বলতে কি বুঝায়? 


* জামে আল-ফরিদ পৃ:৫২। 
55 


উত্তর: প্রথম আয়াতে মহান আল্লাহ বলেন, হে মুহাম্মাদ! আপনি 
বলুন এ সব মুশরিক সম্প্রদায়কে যারা আল্লাহ ব্যতীত অন্যদের 
ইবাদাত, উপাসনা এবং অন্যদের জন্য প্রশু যবেহ করে থাকে। 
অবশ্যই আমি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমার সালাত ইবাদাত 
যবাই কুরবানী, জীবনে বেঁচে থাকা এবং ঈমানের সাথে নেক কাজে 
জড়িতাবস্থায় যেন আমার মৃত্যু হয়। সব কিছুই লা-শরীক আল্লাহ 
রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য সম্পন্ন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। 
আর সব কিছুই নিষ্ঠার সাথে সম্পন্ন করার জন্য আমি আদিষ্ট এবং 
এ উম্মতের মধ্যে আমিই প্রথম মুসলিম। 


আর 'নুসুক' হচ্ছে কুরবানী বা যবাই। 


আর সুরা আল কাওসারের দ্বিতীয় আয়াতের ভাবার্থ হচ্ছে; সালাত 
ইবাদাত এবং কুরবানী একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই সম্পন্ন করতে 
হবে। সর্বাবস্থায় মুশরিকদের বিরুদ্ধাচারণ করতে হবে*। 


প্রশ্ন:৫৯) আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল 
সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কথা বলেছেন: 


“যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাহারো জন্য যবেহ করে তার জন্য 
আল্লাহর লা'নত (অভিশাপ বা ধ্বংস), 


* আল জামে-আল ফরিদ পৃ:৫৩। 
56 


যে ব্যক্তি তার মাতা-পিতাকে অভিশাপ দিবে তার জন্যেও আল্লাহর 
অবিশাপ বা ধ্বংস, 


যে ব্যক্তি বিদ'আত-ভ্রষ্টতাকে আশ্রয়-প্রশ্রয় দিবে তার জন্যেও 
আল্লাহর অভিশাপ-ধ্বংস, 


যে ব্যক্তি যমীনের (মালিকানা নির্ধারক) নিদর্শন (চিহ্ন) পরিবর্তন 
করবে তাকেও আল্লাহ ধ্বংস করে দিবেন” (মুসলিম নং ১৯১৮) 


হাদীসে বর্ণিত আল-লা'ন শব্দের অর্থ কী? 


উত্তর: আল-লা'ন আল্লাহর পক্ষ থেকে হলে তার অর্থ হবে; আল্লাহর 
রহমত থেকে বিতাড়িত এবং বঞ্চিত হওয়া। আর আল-লা'ন সৃষ্টির 
পক্ষ থেকে হলে অর্থ হবে; গালি ও ক্ষতিকর দো'আ। 


প্রশ্ন: ৬০) যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যবেহ করবে 
তাকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লা'নত দিয়েছেন? 


উত্তর: কেননা সে আল্লাহ ব্যতীত অন্য কিছুর উদ্দেশ্যে যবাই করে 
এমন এক গুনাহ করেছে যা অনেক বড়; আর তাহলো আল্লাহর 
সাথে শির্ক। 


{প্রশ্ন:৬১} মাতা-পিতাকে লা'নত করার অর্থ কি? তাদেরকে কীভাবে 


57 


উত্তর: মাতা বা পিতাকে গালি দেওয়া বা মন্দ কথা বলা । তাদেরকে 
দুটি প্রক্রিয়ায় লানত করা হয়: 


(ক) সরাসরি গালি দেওয়া, মন্দ কথা বলা; মাতা-পিতা উভয়কে 
অথবা যে কোনো একজনকে । 


(খ) ভায়া বা ভিন্ন উপায়ে বা পরোক্ষ ভাবে গাল-মন্দ শুনানো যেমন; 
এক ব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি-মন্দ করার ফলে দ্বিতীয় ব্যাক্তি 
প্রতিশোধমূলক পূর্বোক্ত ব্যক্তির পিতাকে গালি-মন্দ করবে । মাতা- 
পিতাকে গালি-মন্দ করা কবীরা গুনাহ। 


ধপ্রশ্ন:৬২) “আওয়া মুহদিসান” অর্থ কি? মুহদিস কাকে বলে? 


উত্তর: ‘আওয়া’ অর্থ দীনের দুশমনকে সাহায্য করা, তার সাথে 
নিজকে শামিল করা, তাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং সত্যকে 
উপলব্ধি করে তা গ্রহণ করার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 


'মুহদিস' হচ্ছে সে, যে ব্যক্তি মনগড়া কোনো কিছুকে দীনের মধ্যে 
শামিল করে। অতঃপর তা আল্লাহর অধিকারকে বিভ্রান্ত করে দেয় 
ও দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে। 

রাষ্ট্র পরিচালক বিধি সম্মত পন্থায় মহান আল্লাহর বিধানসমূহ 
বাস্তবায়ন করার আহ্বান জানাবে, যে ব্যক্তি আল্লাহর বিধান ছাড়া 
অন্য কোনো উপায় অনুসন্ধান করে সেও মুহদিস। 


58 


(প্রশ্ন: ৬৩) মানারুল আরদ কি? এবং মানারুল আরদের পরিবর্তন 


সীমানার চিহ্ন অপসারণ একটার বদলে অন্যটাকে গ্রহণ । পৃথিবীর 
প্রান্ত সীমা ও নিদর্শনসমূহ মানারুল আরদের অন্তর্ভুক্ত ৷ 


কেউ কেউ বলেন এটি এমন এক নিদর্শন যার মাধ্যমে ভ্রমণ, সফর 
কালে পথ খুজে পাওয়া যায়। 


আবার কেউ বলেন: যার সাহায্যে একজন মানুষের অধিকার এবং 
তার প্রতিবেশীর অধিকারের মধ্যে পার্থক্য নির্ধারিত হয়। অতঃপর 
তাদের প্রাপ্য অধিকার আগ-পিছ করে বদলে দেওয়া। 


(প্রশ্ন:৬৪) যে মানারুল আরদ বদলে দিবে তাকে কেন ল'নত করা 
হলো? 


উত্তর: কেননা সে মুসাফিরদের পথ হারাবার কাজে জড়িত হয়েছে 
কিংবা তার প্রতিবেশীর জমি অনাধিকার ভোগ-দখলে নিয়ে বড় 
ধরনের পাপ করেছে। 


(প্রশ্ন: ৬৫) মান্নতের আভিধানিক ও পরিভাষিক অর্থ কি? 


59 


উত্তর: আভিধানিক অর্থ হলো বাধ্য হওয়া । পারিভাষিক অর্থে: স্বেচ্ছায় 
স্বজ্ঞানে যথোপযুক্ত বয়সে নিজকে কোনো কিছু পালনে বাধ্য করা যা 


শরীয়ত নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্যের অন্তর্ভুক্ত নয়। 
মহামহিয়ান আল্লাহ বলেন: 


[+:১৮০।] শা 3৯৪ } 


“তারা মানতসমূহ আদায় করে”। (সূরা আল ইনসান বা আদ- 
দাহর:৭) 


প্রশ্ন:৬৬} পূর্বোক্ত আয়াত কি বিষয়ে প্রমাণ করে? 


উত্তর: মানত করা শরীয়তে বৈধ এবং মানতকারীকে প্রশংসা করা 
হয়েছে। 


প্রশ্ন: ৬৭) আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে; রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর 
আনুগত্যমূলক মানত করবে সে যেন তা পালন (বাস্তবায়ন) করে, 
আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানীমূলক মানত করবে সে যেন তা 
পালন না করে”। (বুখারী নং ২০৫৪ মুখতাসার যুবাইদি পৃ: ৭০৩)। 


এ হাদীসের ব্যাখ্যা কি এবং শিক্ষণীয় কি? 


উত্তর: রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন: যে 
ব্যক্তি মানতের মাধ্যমে নেক কাজ করার জন্য নিজকে দায়বদ্ধ 
90 


করলে সে যেন তা সুষ্ঠুভাবে পালন করে। কেননা আল্লাহর 
আনুগত্যমূলক কাজ সম্পন্ন করা ওয়াজিব বা অবশ্য কর্তব্য। আর যে 
ব্যক্তি কোনো প্রকার গুনাহর কাজ করার জন্য মানত করবে সে যেন 
তা সম্পন্ন না করে। কেননা আল্লাহর নাফরমানী করা হারাম। 


হাদীস থেকে শিক্ষনীয় বিষয়গুলো নিম্নরূপ: 

(১) যে কোনো প্রকার নেক মানত পালন করা ওয়াজিব বা অবশ্য 
কর্তব্য। 

(২) নাফরমানীমূলক বা যে কোনো প্রকার গুনাহর মানত সম্পন্ন 
করা জায়েয হবে না। 


(প্রশ্ন: ৬৮ “আল-ইসতি'আযাহ” কাকে বলে? আল-ইয়ায ও লিয়ায 
এর মধ্যে পার্থক্য কী? 


উত্তর: আল-ইসতিআযা হচ্ছে; পানাহ, পরিত্রাণ এবং মযবুত 
অবলম্বন । 


আল-ইয়ায এবং লিয়ায এর মধ্যে প্রার্থক্য; আল-ইয়ায হচ্ছে: আশ্রয়- 
অবলম্বন করা, অনিষ্ট ও ক্ষতি প্রতিরোধের জন্যে । আল-লিয়ায 
হচ্ছে: আশ্রয় সুযোগ গ্রহণ করা কল্যাণ অর্জনের জন্যে। 


প্রশ্ন:৬৯) মহান আল্লাহ বলেন: 


61 


€ 935 NS SHS Jeg ৫১৯ ০৪ ও ৩ SEH 
[7:34] 
“মানুষের মধ্য থেকে কতিপয় লোক জ্বিন সম্প্রদায়ের মধ্যস্থিত কিছু 


জ্বিনের আশ্রয় নিতো। ফলে এঁ মানুষগুলো জ্বিনদের মান মর্যাদা 
আত্মন্তরিতা বাড়িয়ে দিতো”। (সূরা আল-জ্বিন:৬) 


এ আয়াতের ব্যাখ্যা কী? এ আয়াত থেকে কী জানা গেল বা কী 
প্রমাণিত হলো? 


উত্তর: জাহেলীযুগের আরব ব্যক্তি জন-মানবহীন কোনো উপত্যকায় 
গিয়ে বা অপরাহ্নে অবস্থান করার সময় ভয় পেত এবং বলত যে; এ 
উপত্যকায় যারা আছে আমি তাদের নেতার আশ্রয় প্রার্থনা করছি। 
অর্থাৎ জ্বিনদের নেতা । আর জ্বিনেরা যখন দেখলো যে, মানুষ 
তাদেরকে ভয় করে এব তাদের কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন 
তাদের মধ্যে আত্মভরিতা অহংকার ও প্রতাপ-দাপট বৃদ্ধি পেল, আর 
তাদের ব্যাপারে মানুষের ভয়-ভীতি এবং আতংক বৃদ্ধি পেল। 


এ আয়াত হতে জানা গেল যে; রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
জাহেলী (বেদীন) অবস্থায় যেসব পাপাচারে লিপ্ত হত কিংবা শির্ক 
করত এবং আল্লাহ ব্যতীত অন্য কিছুর আশ্রয় সাহায্য প্রার্থনা করত, 


62 


তারাই মহান আল্লাহ ব্যতীত অন্য কিছুর আশ্রয় ও সাহায্য প্রার্থনা 
করত, এখানে মহান আল্লাহ সে কথাই বিবৃত করেছেন 


(প্রশ্ন: ৭০) খাওলা বিনতে হাকীম রাদিয়াল্লাহু আনহা বলেন: রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি; যে ব্যক্তি কোনো 
বাসা-বাড়িতে প্রবেশে করে পাঠ করে: “আউযু বি 
কালিমাতিল্লাহিততা-ম্মাতি মিন শাররী মা খালাকা” এ বাড়িতে 
অবস্থান কালে এ ব্যক্তির কোনো ক্ষতি হবে না। (মুসলিম-২৭০৮) 


হাদীসের শিক্ষণীয় বিষয়গুলো কী কী? 'কালিমাতিল্লাহি' দ্বারা কি 
বুঝানো হয়েছে এবং আত-তাম্মাত অর্থ কী? 


উত্তর: হাদীসের শিক্ষনীয় বিষয় নিম্নরূপ; 


(১) আল্লাহ তা'আলা দীন ইসলামের অনুসারীদেরকে আশ্রয় প্রার্থনা 
করার বৈধ উপায় জানিয়ে দিয়েছে। অতঃপর কেউ যেন জাহিলী 
যুগের অজ্ঞলোকদের মত ভ্বিনদের কাছে আশ্রয় প্রার্থনা না করে। 


(২) হাদীসে বর্ণিত দো'আর ফযিলত বা উপকারিতা জানা গেল। 


[“কালিমাতিল্লাহি' দ্বারা] আল কুরআনের কথা বলা হয়েছে। আত- 
[তা-ম্মা-ত" অর্থ]: পুৰ্ণাংগ বা সম্পূর্ণ, তাতে কোনো ক্ৰুটি-বিচ্যুতি 





*6 আল-জামে আল-ফরিদ, পৃষ্ঠা:৬২ । ইবনে কাসেমের হাশিয়াতু কিতাব আত- 


তাওহীদ, পৃষ্ঠা; ১১৩। 
63 


অপূর্ণতা বা ঘাটতি নেই। আবার কেউ কেউ বলেছেন, সর্ববিষয়ে 
সর্বোচ্চ প্রয়োজন পূরণকারী। তবে মানুষের রচিত পুস্তকাদি ক্রুটি- 
বিচ্যুতি মুক্ত নয় এবং পূর্ণাঙ্গ নয়। 


প্রশ্ন:৭১) আল-ইসতিগাসা কী? ইসতিগাসা এবং দো'আর মধ্যে 
পার্থক্য কী? 


উত্তর: আল-ইসতেগাসা হচ্ছে, বিপদে-আপদে আক্রান্ত হয়ে সাহায্য 
প্রার্থনা করা। 


ইসতিগাসা এবং দো'আর মধ্যে পার্থক্য: ইস্তিগাসা বিশেষভাবে 
বিপদ-আপদ আক্রান্ত হয়ে সাহায্য প্রার্থনা করা আর দো'আ বিপদ- 
আপদ ছাড়াও যে কোনো প্রয়োজনে যখন ইচ্ছা করা হয়ে থাকে । 


(প্রশ্ন:৭২) সাহায্য বা আশ্রয় প্রার্থনা কয় প্রকার এবং প্রত্যেকটির 
ধরণ-প্রকৃতি ও হুকুম কি? 


উত্তর: সাহায্য বা আশ্রয় প্রার্থনা দুই প্রকার; 
(ক) শরীয়তসম্মত বৈধ ইস্তিগাসা 
(খ) শরীয়ত পরিপন্থী নিষিদ্ধ ইস্তিগাসা। 


নিষিদ্ধ ইসতিগাসা: আল্লাহ ছাড়া এমন কারো সাহায্য আশ্রয় চাওয়া 
বা ধর্ণা দেওয়া যার পক্ষে কিছুই করা সম্ভব নয়। যেমন; মৃত ব্যক্তির 
নিকট আবেদন নিবেদন, সাহায্য চাওয়া । 

64 


অতএব সার্বিক বিশ্লেষণে ইসতিগাসা তিন প্রকার: 


(এক) আল্লাহর নিকট চাওয়া বা ধর্ণা দেওয়া । খালেছভাবে আল্লাহ 
সুবহানাহু ওয়াতা'আলার কাছে ধর্ণা দেওয়া এবং অন্য সবকিছু 
অগ্রাহ্য করা অবশ্য কর্তব্য 


(দুই) আল্লাহ ছাড়া মৃত, অনুপস্থিত বা অন্য যাদের পক্ষে কিছুই করা 
সম্ভব নয় তাদের কাছে বিপদ-আপদে অথবা যে কোনো সাহায্য 
চাওয়া হারাম; কেননা তা শির্ক। 


(তিন) যে জীবিত এবং সাহায্য ও উপকার করতে সক্ষম তার কাছে 
আবেদন নিবেদন করা কিংবা ধর্ণা দেওয়া জায়েয বা বৈধ ।%7 


(প্রশ্ন: ৭৩) দো'আ কত প্রকার ও কী কী এবং তার পরিচয় কী? 


উত্তর: দো'আ দুই ভাগে বিভক্ত; উভয় প্রকার দো'আ মহান আল্লাহর 
ইবাদাতের অন্তর্ভুক্ত: 


(এক) ইবাদাতের মাধ্যমে দো'আ: 


করা। মহান আল্লাহ নামায, হজ্জ এবং অন্যান্য ইবাদাত বন্দেগী 
নির্ধারিত নিয়মে পালন করার নির্দেশ দিয়েছেন। বৈধ উপায়ে 


£ আল-জামে আল ফরিদ পৃ: ৬৫। হাশিয়াতু ইবনে কাসেম আত তাওহীদ পৃ: 


১১৫। 
95 


আল্লাহর তাজীমের উদ্দেশ্যে যে সব প্রশংসা করা হয় তা সবই 
ইবাদাত। যেমন; সূরা ফাতিহা পাঠ; সালাতের দো"আসমূহ, 
হজ্জপালন, রোজা রাখা এবং অন্যান্য যিকিরসমূহ পালন। 


(দুই) চাওয়ার মাধ্যমে দো'আ: কোনো কিছু প্রাপ্তির জন্য দো'আ করা, 
সেটা হতে পারে কোনো কল্যাণের জন্য দো'আ অথবা বিপদ মুক্তির 
মুক্তির জন্য দো'আ। 


প্রশ্ন: ৭৪) মহান আল্লাহ বলেন: 


5 নে ১2825 LPT S32 


559156 না 9৫ LU ক গর © ৪9 ডেড ০ 
[7 ০০:-১-১] র্‌ টে ০১৪৮৮ 


“€৫) সে ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে যে আল্লাহর পরিবর্তে 
এমন কিছুকে ডাকে, যা কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া 
দিবে না। তারা এদের দো'আ সম্পর্কে অবগতও নয় (৬) হাশরের 
মাঠে যখন মানুষদেরকে তাদের একত্রিত করা হবে, তখন এগুলো 
তাদের শত্রু হবে (এ উপাস্য দেবতাগুলো)। আর তারা এদের দ্বারা 
কৃত ইবাদাত অস্বীকার করবে”। (সুরা আল আহকাফ: ৫,৬) এ 


উত্তর: এ আয়াতে আল্লাহ ছুবহানাহু ওয়াতা'আলা বলেছেন যে, 
আল্লাহ ছাড়া যে অন্য কিছুকে ডাকে তার চেয়ে অধিক বিভ্রান্ত আর 


66 


কেউ নেই। আল্লাহ আরো জানাচ্ছেন যে, কিয়ামত পর্যন্তও অন্য 
কেউই ডাকে সাড়া দিতে সক্ষম হবে না এবং যারা ডাকবে তাদের 
ব্যাপারে গাফেল থাকবে। আর আল্লাহ যখন কিয়ামত দিবসে 
হিসাবের জন্য সব মানুষকে একত্রিত করবেন, তখন এসব মিথ্যা 
মা'বুদ, যাদেরকে ডাকা হত, তারা দো'আ প্রার্থনাকারীদের বিপক্ষে 
যাবে এবং তাদের ইবাদাত উপাসনা অস্বীকার করবে। 


প্রশ্ন: ৭৫) মহান আল্লাহ সূরা আন-নমলের ৬২ নং আয়াতে বলেন: 
[7:১০] 22১৪০945509 ৩ ৩) 


“আর কে আছে এমন যে নিরুপায় আর্তের আহ্বানে সাড়া দেয়, 
যখন সে তাঁকে ডেকে থাকে এবং তার বিপদ-আপদ দূরীভূত 
করেন”? এ আয়াতের ব্যাখ্যা ও শিক্ষা কী? 


উত্তর: আলোচ্য আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন যে, আরব এবং 
অনারব মুশরিক সম্প্রদায় ভালো করেই জানে যে একমাত্র আল্লাহ 
ছাড়া আর কেউই অসহায়-আর্তের ডাকে সাড়া দিতে এবং বিপদ 
আপদ দূরীভূত করতে সক্ষম নয়। সত্য জানার পরেও কেন তারা 
আল্লাহ ব্যতীত অন্য কিছুকে মা'বুদ এবং শাফা'আতকারী হিসেবে 
গ্রহণ করে? তাদেরকে আল্লাহ ছুবাহানাহু অতাআলা অজ্ঞ-মূর্থ অসুস্থ 
মস্তিষ্কের বিভ্রান্ত মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। অতএব আল্লাহর 
সাথে অন্য কিছুকে শরীক করা সম্পূর্ণ অবৈধ; কেননা একমাত্র 


67 


আল্লাহই অসহায় আর্তের ডাকে সাড়া দেন এবং বিপদ-আপদ 
নাভূত করেন। 


সুতরাং আয়াতের শিক্ষা হলো: যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে 
বিপদ-আপদ এবং অসহায়ত্ব দূরীভূত করার জন্যে প্রার্থনা করবে সে 
আল্লাহর সাথে শরীক করলো। 


(প্রশ্ন ৭৬) আবুহুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


42115439546 22 ০5940 ৩5/৩ CNG PIN ৬০ 1 
00195: ALE (৮১৬৪ 3৬১০৯১৯২০১০ ৮৮০ ES 
EEL LLG CAIN CE 95 ৬ মাও SD 93 ৭৬ 
4৬৪০৩ ৯৫০৪ ৬৩৬০ ০৪০৪ - Ed NEA CUE SY 
FILINGS AE ৬৫৬5 ৮ lS 
3 04300758505 EE LO 2০ এ 
3০০৮: IES GBS Bl ৬০ DISS ASL ভু এ এ 
"81 35695 SSN ৬৫৪ হি 





ফিরিশতা ডানা ঝাপটে এ মহত্বপূর্ণ আদেশের প্রতি বিনয়াবনত 
সম্মতি, আনুগত্য প্রকাশ্য করে, আল্লাহর কোনো সিদ্ধান্ত বা ফরমান 
অত্যন্ত স্পষ্টভাবে নাযিল হওয়ার প্রাক্কালে তা প্রচ্ছন্ন পাথরের উপর 


68 


ফিরিশতাদের অন্তরে গ্রথিত হয়ে যায়। অতঃপর যখন তাদের 
ক্ললবের উপর হতে সে চাপ দূরীভূত হয়ে যায় তখন তারা তাদের 
বলে: সর্বশ্রেষ্ট আল্লাহ শাশ্বত সত্য বলেছেন। ফেরেশতাদের 
পারস্পরিক কথোপকথন জ্বিন শয়তান ওৎ পেতে শ্রবণ করে। এ 
শয়তানগুলো একটার উপরে অপরটা অবস্থান করে থাকে (সুফিয়ান 
হাত সম্প্রসারিত করে এবং আংগুলসমূহ ফাঁকা করে একটার উপরে 
অপরটা কীভাবে অবস্থান নেয় তা বুঝিয়ে দেন) এবং ফিরিশতাদের 
নিকটবর্তী ওৎ পেতে থাকা জ্বিন তার নিচের জ্বিনকে শ্রুত কথাগুলো 
জানিয়ে দেয়। অতঃপর সে তার নিচের জনকে জানায় আর 
এভাবেই জাদুকর বা গনক ঠাকুরদের কানে পৌছে দেয়। কখনো বা 
ওৎ পেতে থাকা শয়তান অপরকে জানানোর পূর্বেই ওৎ পেতে থাকা 
শয়তানকে অগ্নি তারকায় আক্রান্ত করে ফলে । আবার কখনোবা 
আক্রান্ত হওয়ার পূর্বেই অপরকে জানিয়ে দিতে সক্ষম হয়। অতঃপর 
জাদু-মন্ত্রণাকারী সত্যের সাথে শত শত মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে 
সে কি অমুক দিন এরকম এরকম বলে নি? এভাবে আকাশ থেকে 
শ্রবণকৃত আল্লাহর জারি করা সিদ্ধান্তটিকে মানুষের সত্যয়ণ লাভ 
করে মানুষ বিভ্রান্ত হয়”। (সহীহ আল-বুখারী, নং ৪৮০০,৮৭০১) 


পূর্বোক্ত হাদীসের নিচে দাগ দেওয়া বাক্যসমূহের ভাবার্থ কী? 


69 


উত্তর: (3231 4। 5০)- আল্লাহ জিত্রিল আলাইহিস সালামের মাধ্যমে 
যখন কোনো আদেশ জারি করেন। 


(4১2) 5) মহামহিয়ান পবিত্র আল্লাহর আমোঘ বাণী শ্রবণে 
বিনাবনত আনুগত্য । 


(30.4..:6€)- শ্রবনকৃত আদেশ বাণীর শব্দ লৌহ শিকলের শব্দের 
ন্যায় মনে হত। 


(১১০)- পরিচ্ছন্ন মসৃন পাথর, 


(Sls ০৯১০)- আল্লাহর আদেশ নামা নির্মলভাবে ফেরেশতাদের 
হৃদয়ে গেথে যায়। 


(4414/42) = জ্বিন শয়তান। 


(৮4৬০ 545455) =জ্বিনেরা ওৎ পেতে চুরি করে কীভাবে আল্লাহর 
কথা জানার চেষ্টা করে তা বুঝাবার জন্য হাত বাকা করে 
ংগুলসমূহ ফাক ফাক করে ধরা হয়েছে। 


(|) = অগ্নি তারকা যা নিক্ষিপ্ত হয়। 


70 


(৮41) = জাদুকর, আর এ জাদুকর ভেক্কিবাজী দ্বারা মিথ্যাকে 
সত্যের ন্যায় উপস্থাপন করে থাকে । তারা মানুষের দৃষ্টি এড়িয়ে চুপি 
চুপি মিথ্যা ও ধোকাবাজী অপতৎপরতা সম্পন্ন করে। 


(১৯৫৫) = যে গায়ের অদৃশ্য জানার দাবী করেঠ। 
(প্রশ্ন: ৭৭) সুমহান আল্লাহ বলেন: 

[০:০০] € ৯৮৫9 ০80 ৩৮2৮) 
তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান রাখে বা বিশ্বাস করে” 
(আন-নিসা: ৫১) এখানে জিবত এবং তাগুত কী? 


উত্তর: খাত্তাবের পৃত্র উমর রাদিয়াল্লাহু আনহু বলেন: জিবত অর্থ 
জাদু-বান টোনা, আর তাগুত হলো শয়তান। অর্থাৎ আল্লাহ ব্যতীত 
যার ইবাদাত করা হয় এবং সে যদি তাতে সন্তুষ্ট থাকে তাহলেই সে 
তাগুত বলে গণ্য হবে। 


(প্রশ্ন: ৭৮) তাগুত সম্পর্কে জাবির রাদিয়াল্লাহ আনহু বলেন যে; এরা 
হলো গনক-ঠাকুর সম্প্রদায়, প্রত্যেক গোত্রে বা মহল্লায় তাদের 
একজন থাকে’ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একথার অর্থ 
কী? এবং (34!) 'আল-হাই' কাকে বলে? 


** আল-জামে আল-ফরিদ পৃষ্ঠা; ৭৬, ৭৭। 
71 


উত্তর: জাবের রাদিয়াল্লাহু আনহু যা বুঝিয়েছেন তা হলো: গনক- 
ঠাকুর জ্যোতিষরা তাগুতের অন্তর্ভুক্ত । শয়তান তাদের কাছে এসে 
তথাকথিত গোপন তথ্য (সত্য-মিথ্যা সংমিশ্রিত) প্রদান করে থাকে। 


(১০9৩৮ 39) আল হাই (34!) হচ্ছে কবিলা, জ্ঞাতি-গোষ্ঠি। অর্থাৎ 
প্রত্যেক গোষ্ঠির মধ্যে যে ব্যক্তি গনক-ঠাকুর বা জাদু মন্ত্রের কাজ 
করে থাকে ।2 


(প্রশ্ন: ৭৯) কুফর কত প্রকার? 
উত্তর: কুফর দুই প্রকার: 

(১) বড় কুফর (২) ছোট কুফর। 
মহান আল্লাহ বলেন: 


রাগ ভাটি নিহত 
[11:0০] 


“আল্লাহ এক জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন আর তা ছিল এক নিরাপদ ও 
নিশ্চিন্ত জনপদ; যেখানে সর্বদিক হতে আসত প্রচুর জীবনোপকরণ। 
অতঃপর তারা আল্লাহর নিয়ামত -অনুগ্রহ অস্বীকার (অকৃতজ্ঞতা 
প্রকাশ) করলো। আর আল্লাহ তাদের কৃতকর্মের জন্য তাদেরকে 


£ আল-জামে আল ফরিদ পৃষ্ঠা: ১০৭। 
72 


আস্বাদন করলেন ও ভয়-ভীতির আচ্ছাদন বা পোষাক”। (আন- 
নাহল:১১২) 


আর যে বড় কুফরীতে লিপ্ত হবে সে মুসলিম মিল্লাত হতে বহিষ্কৃত 
হয়ে যাবে বা মুসলিম থাকবে না। তবে ছোট কুফরিতে লিপ্ত ব্যক্তিও 
পর্যায়ক্রমে বড় কুফরীতে নিমজ্জিত হয়। 


(প্রশ্ন: ৮০) নিফাক কত প্রকার? 
উত্তর: নিফাক দুই প্রকার; 


(এক) বিশ্বাসগত (অন্তরে) নিফাক, এ নিফাকে জড়িত ব্যক্তি মুসলিম 
থাকবে না। (নিফাকের ব্যাপারে বিস্তারিত আলোচনা পর্যালোচনার 
জন্য সূরা আত-তাওবা অধ্যায়ন করা দরকার) 


(দুই) কাজ ও কর্মে নিফাক; এ প্রকারের নিফাক পাঁচ প্রকার। নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


9" IE 92$81193 HIG BG DH ৩৫০ থু B56 ৪8201 £া" 
"725০5190943 9519 5) 


“মুনাফিকের আলামত বা লক্ষণ তিনটি: কথায় কথায় মিথ্যা বলা, 
ওয়াদা দিয়ে তা লঙ্ঘন করা, আমানত রাখা হলে তার খিয়ানত 
করা”। 


73 


অন্য এক বর্ণনায় আছে: “চুক্তি-সন্ধি ভংগ করা ও ঝগড়া-বিবাদ 
কালে অশ্লীল কথা বলা” । (বুখারী ৩৩, ৩৪) 


(প্রশ্ন: ৮১) ইসলাম বিনষ্টের কারণ কী কী? 

উত্তর: ইসলাম বিনষ্টের কারণ কয়টি তা নিয়ে মত পার্থক্য আছে। 
কেউ কেউ বলেছেন ৮০টি ৷ তন্মধ্য থেকে কয়েকটি হলো: 

(ক) আল্লাহর সাথে শির্ক করা। 

(খ) জাদু-মন্ত্র। 


(গ) আল্লাহর পক্ষ থেকে যা এসেছে অতঃপর তাঁর নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম যা উপস্থাপন করেছেন তার কোনো কিছুকে 
মিথ্যা প্রতিপন্ন করা । 


(ঘ) আল্লাহর নাযিলকৃত আইন-বিধান ব্যতীত অন্যকোনো বিধানকে 
বৈধ হিসেবে বিশ্বাস বা গ্রহণ করে শাসনকার্য পরিচালনা করা। 


(ও) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপস্থাপিত কোনো 
কিছুকে উপহাস ঠাট্রা-বিদ্রপ করা। 


চে) দীন ইসলামের কোনো প্রকার ক্ষতি হলে এবং মর্যাদা হ্রাস 
পেলে আনন্দিত হওয়া । 


74 


(ছ) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু পেশ করেছেন যা 
কিছু পেশ করেছেন তা অবজ্ঞা-অপছন্দ করা। 


(জ) কাফের-কুফরকে মহব্বত বা আনুগত্য, অনুসরণ করা। 


(ঝ) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিদায়াত (মুক্তির বিধান) 
ব্যতীত অন্য কোনো মতবাদকে উত্তম বলে বিশ্বাস ও গ্রহণ করা। 


(প্রশ্ন: ৮২) শাফা'আত (সুপারিশ) কাকে বলে এবং তা কত প্রকার 
ও কীকী? 


উত্তর; কোনো উপকার অর্জন অথবা বিপদ হতে উদ্ধারের লক্ষ্যে 
অন্য কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করাকে শাফা'আত বলে। 


শাফা'আত দুই প্রকার; 


(ক) কার্যকর ইতিবাচক শাফা'আত: এ প্রকার শাফা'আতের জন্য 
আল্লাহর কাছে প্রার্থনা করা । তিনি যার কথা ও কাজে সন্তুষ্ট আল্লাহর 
অনুমতিতে সে শাফা'আত করতে পারে । অথবা যে শাফা'আত করার 
উপযুক্ত, সক্ষম তার কাছে শাফা'আত চাওয়া 


(খ) নেতিবাচক বা নিষিদ্ধ শাফা'আত: যে সব বিষয় আল্লাহ ব্যতীত 
অন্যের পক্ষে সম্পন্ন (সমাধান) করা অসম্ভব সে সব বিষয়ে অন্যের 
কাছে শাফা'আত (সুপারিশ) চাওয়া। আল্লাহর অনুমতি ব্যতীত 
শাফা'আত করা অবৈধ বৃথা তৎপরতা ৷ যারা আল্লাহর সাথে কোনো 


75 


কিছু শরীক করে তাদের জন্য শাফা'আত বা সুপারিশ করাও 
নিষিদ্ধ? 

প্রশ্ন: ৮৩) কার্যকরী শাফা'আতের শর্ত ও দলীল কি? 

উত্তর: শর্ত দুটি; 


(এক) শাফা'আতকারীর জন্য আল্লাহর অনুমতি পাওয়া। যেমন; 
মহান আল্লাহ বলেন: 


[৭০০ 550 ধ-9৯ 31742 ES SAE 


“কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে শাফা'আত 
(সুপারিশ) করবে”? (সূরা আল-বাকারাহ: ২৫৫) 


(দুই)যার জন্য শাফা'আত করা হবে তার ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি 
থাকতে হবে। যেমন; মহান আল্লাহ বলেন: 
[AALS ধ 9৪67 ৩৭ 55228 ২5) 


“যার প্রতি তিনি (আল্লাহ) সন্তুষ্ট বা রাজি নন তার জন্য তারা 
শাফা'আত করবে না”। (সূরা আল-আশ্বিয়া: ২৮) 


(প্রশ্ন: ৮৪) আখিরাতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 
শাফা"আত কয় প্রকার ও কী কী? 


১ আল-জামে আল-ফরিদ ৭৯। 
76 


উত্তর: নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফা'আত 
ছয় প্রকার; 


(ক) বৃহৎ শাফা'আত; আখিরাত দিবসে হাশরের ময়দানের 
কষ্টলাঘবের জন্য মানুষ যখন উঁচুপর্যায়ের রসূলগণকে একজনের পর 
অন্যজনকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য বলবে তখন তাঁরা 
অপারগতা প্রকাশ করবেন। সবার শেষে নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর নিকট এলে তিনি বলবেন যে, আমি তোমাদের জন্য 
এ শাফা'আত করবো। 


(খ) জান্নাতবাসীদের জন্য জান্নাতে প্রবেশের শাফা“আত। 


(গ) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্যে যারা 
গুনাহগার তাদের মধ্য হতে যাদেরকে সম্ভব জাহান্নামে প্রবেশ না 
করার শাফা“আত। 


(ঘ)যারা গুনাহগার কিন্তু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তাদেরকে 
জাহান্নামের আগুন থেকে মুক্তির সুপারিশ-শাফা'আত। 


(ও) যারা জান্নাতে প্রবেশ করবে তাদের সওয়াব ও মর্যাদা বৃদ্ধির 
শাফা'আত। 


(চ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবের 
আযাব হ্রাস করার শাফা'আত। 


77 


(প্রশ্ন: ৮৫} নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফা'আত পেয়ে 
কে সবচেয়ে সুখী হবে? আর এ শাফা'আতের হাকীকত (তাৎপর্য) 
কী এবং শাফা'আত কার জন্যে নির্ধারিত? 


উত্তর: নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফা'আত পেয়ে সেই 
বেশী সুখী হবে যে অন্তর থেকে খালেছভাবে বলবে “লা ইলাহা 
ইন্লাল্লাহ”। (বা আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা'বুদ নেই) 


আর শাফা'আতের হাকীকত হলো: মহা গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী 
মাধ্যমে একনিষ্ঠ মুখলিছ, তাওহীদ পন্থী নেক বান্দাদের গুনাহ মাফ 
করে দিবেন। 


প্রশ্ন: ৮৬) আল-কুরআনে কোন ধরনের শাফা"আত নিষিদ্ধ ঘোষণা 
করা হয়েছে? 


উত্তর: শির্কযুক্ত শাফা'আত; যা নিষিদ্ধ ও বর্জনীয়। 
(প্রশ্ন: ৮৭) মহান আল্লাহ বলেন: 
[৭০০ 5A (Sy NALS EH SHE 


“কে আছে এমন যে আল্লাহর নিকট হতে অনুমতি ছাড়া শাফা'আত 
করতে পারে”? (সূরা আল বাকারাহ: ২৫৫) এ আয়াতের ভাবার্থ 
এবং নাযিল হওয়ার উপলক্ষ্যই বা কী? 


78 


উত্তর: মহান আল্লাহ বলছেন যে, আখিরাতে তাঁর অনুমতি ছাড়া 
শাফা'আত কার্যকর হবে না। 


উক্ত আয়াত নাযিল হওয়ার কারণ: অংশিবাদী মুশরিক সম্প্রদায় 
বলতো, আমরা প্রতিমাদের ইবাদাত করি এ জন্য যে তারা 
আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। মহান আল্লাহ তাদের 
কথার উল্লেখ করেছেন সূরা যুমারে ৩ নং আয়াতে: 


(GB ATI its) 
“আমরা তাদের ইবাদাত এ জন্য করি, যেন তারা আমাদেরকে 
আল্লাহর নিকটবর্তী করে দেয়”। (সুরা আয-যুমার) 
{প্রশ্ন:৮৮} মহামহিয়ান আল্লাহ বলেন: 
ovina ৩৪ এস সু 
“আপনি ভালবেসে যাকে ইচ্ছা (পছন্দ) তাকে হেদায়েত করতে 
রবেন না”। (সূরা আল-কাসাস: ৫৬) 


উত্তর: মহান আল্লাহ তাঁর নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে বলেন: আপনি যাকে ভালোবাসেন তাকে 

কল্যাণের পথে আনতে চান, তা আপনি পারবেন না। অর্থাৎ 

হেদায়াতের মালিক আপনি নন বরং আপনার কর্তব্য হলো সত্যের 
79 


(হেদায়াতের) দিকে আহ্বান করা। এ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত 
করবেন। কে হেদায়েত পাওয়ার উপযুক্ত তা একমাত্র আল্লাহই 
পরিপূর্ণভাবে অবগত এবং এ বিষয়ে তিনিই সর্বময় হিকমতের 
আধিকারী। 


আর আয়াত নাযিলের উপলক্ষ্য: যখন নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে দীন ইসলাম কবুল করানোর 
জন্য নিষ্ঠার সাথে জোর চেষ্টা করছিলেন তখন এ আয়াত নাযিল 
হয়। 


(প্রশ্ন:৮৯) হিদায়াত কত প্রকার ও কী কী; উদাহরণ দিন? 
উত্তর: হিদায়াত দুই প্রকার: 


(এক) হিদায়াতুত তাওফীক (হিদায়াত লাভে সক্ষমতা অর্জন করা)। 
আর এটা হলো পথভ্রষ্টের কলবে হেদায়েতের আবির্ভাব ঘটানো। 
আলোচ্য আয়াতে উল্লেখ করা হয়েছে যে, এ প্রকার হেদায়েত দান 
করার সাধ্য আল্লাহ ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। যেমন মহান 
আল্লাহ বলেন: 


[০7:১০০৪)] ৫52 ও১5 ৩) 
“আপনি যাকে ভালোবাসেন তাকেই হিদায়াত করতে পারবে না”। 
(সুরা আল-কাসাস:৫৬) 


80 


অর্থাৎ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত প্রদান করার 
কোনোই সাধ্য নেই। 


(দুই) দলীল প্রমাণ সহ হিদায়াতের পরিচয় পাওয়া বা দেওয়া। 
যেমন; মহান আল্লাহ বলেন: 


[০৫ :1১৯০)] ৮2: ৮৮৬ ও) ওক 8) 
“আর আপনি তো সরল-সোজা পথের সন্ধান দিয়ে থাকেন”। (সূরা 
আশ-শুরা: ৫২) 
সুতরাং এ প্রকারের হিদায়াতের বিষয়বস্তু আল্লাহর দীন ও 


শরীয়াতের প্রমাণ সহ আল্লাহর পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা সহ 
দুনিয়াবাসীর কাছে উপস্থাপন করা হয়েছে। 


(প্রশ্ন: ৯০) আল্লাহ বলেন: 
[14:৮1 ০৯ 356 S SSI এ) 


“হে আহলে কিতাব সম্প্রদায় তোমরা তোমাদের (জন্য নাধিলকৃত) 
দীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। (সূরা আন-নিসা: ১৭১) এ 
আয়াতের ভাবার্থ কী? আয়াতের মধ্যে উল্লিখিত গুলু (9০) কাকে 
বলে? 


উত্তর: আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদী এবং শ্রষ্টানদের উদ্দেশ্যে মহান 
আল্লাহ বলেন যে, তোমরা দীনের ব্যাপারে আল্লাহর নির্ধারিত 
81 


সীমালজ্বন করো না। আর আল্লাহ তাঁর সৃষ্টিকে যে সীমিত সম্মান 
দিয়েছেন তা থেকে বেশী সম্মান করতে যেও না। এইরূপ করা 
অন্যায়; কেননা অসীম সম্মান মর্যাদার অধিকারী আল্লাহ ব্যতীত আর 
কেউ নয়। 


আর গুলু হচ্ছে; সীমা লংঘন, শ্রদ্ধা সম্মানের ক্ষেত্রে কথায় ও বিশ্বাসে 
অতিরঞ্জন। 


(প্রশ্ন: ৯১) আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে 
সহীহ সুত্রে আল্লাহর এ বাণী: 


55 ৬৮5 SA 39565 35 ভি 55 35 its S35 বস) 

[৮:০৯] ০ 
“আর তারা বলেছিল তোমরা তোমাদের ইলাহদেরকে (দেব-দেবী) 
পরিত্যাগ করবে না এবং ওয়াদ, সুয়া, ইয়াগু, ইয়াউক, নাসর 
এদেরকেও পরিত্যাগ করবে না”। (আন-নৃহ: ২৩) প্রসঙ্গে বর্ণিত 
আছে যে, তিনি বলেন: 


“এ (আয়াতে উল্লিখিত) নামসমূহ নূহ আ: এর কাওমের সৎ 
লোকদের । তাদের মৃত্যুর পর তাদের অনুরূপ ছবি-মূর্তি তৈরী করে 
কওমের লোকদেরকে শয়তান প্ররোচিত করলো। আর (এ সৎ 


82 


করলো তবে এরা মূর্তি পূজায় লিপ্ত হয়নি। কিন্তু এদের মৃত্যু 
তারা সৎব্যক্তিদের মূর্তিগুলোর ইবাদাত শুরু করে দেয়”। (বুখারী: 
২৬৩ আল-যুবাইদি পৃ: ৯১) 


হাদীসে উল্লেখিত ছবি মূর্তি দ্বারা কী বুঝানো হয়েছে? এ সব মূর্তির 
ইবাদাত করার কারণ কী? ইলেম ভুলে যাওয়ার তাৎপর্য কী? 


উত্তর: এখানে ছবি মূর্তি বলতে: নেক ও সৎকর্মপরায়ন ব্যক্তিদের 
প্রতিকৃতি বুঝানো হয়েছে। 


তাদের ইবাদাতের কারণ হলো: পূর্ব-পরুষগণ নেক লোকদের মৃত্যুর 
পর তাদের প্রতি শ্রদ্ধা, তাজিম, সম্মান ও ভক্তি প্রকাশ করার জন্য 
কবরের কাছে আস্তানা গড়ে তুলে এবং কবরবাসীদের প্রতিকৃতি 
গৃহভ্যন্তরে সাজিয়ে রাখে। অতঃপর তাদের পরবর্তী লোকদেরকে 
শয়তান এ বলে বিভ্রান্ত করতে সক্ষম হয় যে, তোমাদের পূর্ব 
পুরুষরা এ সব প্রতিকৃতির ইবাদাত-উপাসনা করতো এবং বৃষ্টি 
বর্ষণের প্রার্থনা জানাত। 








ইলম (জ্ঞান-বিদ্যা) ভূলে যাওয়া বা বিলুপ্ত হওয়ার অর্থ হচ্ছে: 





সত্যনিষ্ঠ দীন প্রচারক, আলেম-ওলামা ও বিদ্বানগণের প্রস্থান বা মৃত্যু 
হওয়া। 


83 


(প্রশ্ন: ৯২ ইবনুল ক্বাইয়েম বলেন: একদিকে সালাফে সালেহীন 
বলেছেন; এঁ সৎকর্মপরায়ন ব্যক্তিদের মৃত্যুর পর তাদের পরবর্তী 
লোকেরা কবরের কাছে ইতিকাফ শুরু করে দেয়। অতঃপর 
কবরবাসীদের প্রতিকৃতি (তামাসিল) স্থাপন করে । এভাবে অনেকদিন 
(আল-আমাদ) অতিবাহিত হওয়ার পর স্থাপিত এ প্রতিকৃতি তথা 
কবরপূজা চালু হয়। 

আমাদ' অর্থ কী? 


উত্তর: কবরে ইতিকাফ করার অর্থ হচ্ছে; কবর কেন্দ্রিক আস্তনায় 
ধর্ণা দেওয়া আর তামাসিল হলো; মূর্তি, সাদৃশ্য, প্রতিকৃতি বা ছবি। 
আল-আমাদ অর্থ হলো: সময়কাল। 


প্রশ্ন:৯৩) ইবনে আববাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন: রাসূল 
সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(9) “অতিরঞ্জন বা বাড়াবাড়ি করার ব্যাপারে তোমাদেরকে সাবধান 
করছি। তোমাদের পূর্ববর্তী যারা বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে 
গেছে”। (মুসনাদে আহমাদ ১/২১৫, নাসায়ী ৫/২৬৮, ইবনে মাজাহ; 
৩০২৯) 


উক্ত হাদীসের ব্যাখ্যা কী? 


84 


উত্তর: নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করে 
দিয়েছেন যেন তারা পূর্ববর্তী উম্মতের মত নবী ও নেককার 
লোকদেরকে ভক্তি-শ্রদ্ধায় আতিরঞ্জন করে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত না 
হয়। কেননা পূর্ববর্তী উম্মতের কতিপয় লোক নবী ও নেক ব্যক্তিদের 
ভক্তি-সম্মান ও মর্যাদায় সীমালজ্ঘন করার ফলে ধ্বংসের মধ্যে 
নিপতিত হয়েছে। 


প্রশ্ন: ৯৪} ইবনে মাসউদ রাদিয়াল্লাহ আনহ হতে বর্ণিত আছে যে, 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (মুতানাত্তেউন) 
“বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক”; এ কথাটি তিনবার উচ্চারণ করেন। 
(মুসলিম- ২৬৭০) 


মুতানাত্তেউন কারা? (৬৯) ধ্বংস হোক কথাটি তিনবার বলার 
কারণ কী? তানাতু কী এবং এর উদাহরণ কী? 


উত্তর: মুতানান্তে'উন এবং তানার্তু হচ্ছে; কোনো বিষয়ে ব্যুৎপত্তি 
অর্জনের ভাব প্রকাশ করা এবং এ বিষয়ে পারদর্শীতা দেখানোর 
চেষ্টা করা৷ যেমন; বিশুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা, আলাপ- 
আলোচনায় তাত্বিকভাব ফুটিয়ে তোলা, মুবাহ বা সাধারণ বৈধ জিনিস 
হতে নিজকে বিরত রাখা। 


এ কথা তিনবার বলার কারণ হচ্ছে; গুরুত্ব অনুধাবন করে সর্তকতা 
অবলম্বন করা। 


85 


(প্রশ্ন: ৯৫) আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত আছে; উম্মে 
হাবীবা ও উম্মে সালামাহ রাদিয়াল্লাহু 'আনহুমা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-কে জানালেন যে, তারা হাবাশায় (আবিসিনিয়া 
বা ইথিওপিয়ায়) গীর্জা দেখেছেন এবং গীর্জার ভিতরে ছবি-প্রতিকৃতি 
ছিল। অতঃপর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


১3525425275 (95453 2 59145 SE BLS ১8) 
ADE এ০। 45 DS ও 55৭ DM ৯৪ 
“সেখানে কোনো সৎকর্মপরায়ন ব্যক্তি বা নেক বান্দার মৃত্যুর পর এ 
জনপদের লোকেরা কবরের সন্নিকটে মসজিদ বানিয়েছে অতঃপর 
কবরবাসীদের প্রতিকৃতি তৈরী করে লটকিয়ে রেখেছে। যে লোকেরা 
এঁ কাজ করছে তারা আল্লাহর কাছে নিকৃষ্টতম জীবের অন্তর্ভুক্ত” 
(মুত্তাফিকুন আলাইহি: বুখারী, ৪২৭; মুসলিম, ৫২৮) 
হাদীসে যে দুটি ফিতনার উল্লেখ হয়েছে তা হলো: (ক) কবরের 
ফিতনা (খ) মূর্তির ফিতনা। এখানে কানীসা বলে কী বুঝানো 
হয়েছে? আর “এ লোকদের’ কথা বলে কাদেরকে বুঝানো হয়েছে? 
এ লোকেরা বলতে কাদের দিকে ইশারা করা হয়েছে? 


উত্তর: ‘কানীসা’ হচ্ছে শ্বীষ্টানদের গীর্জা বা উপাসনালয় । এ লোকদের 
সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে ধারণা দেওয়া হয়েছে। 
এ লোকেরা বলতে বুঝানো হয়েছে তাদেরকে যারা কবরের কাছে 


86 


মসজিদের নামে আস্তানা গড়ে তোলে এবং সমাধিস্ত ব্যক্তিদের 
প্রতিকৃতি তৈরি ও সংরক্ষণ করে। 


প্রশ্ন:৯৬) আল্লাহর নিকট নিকৃষ্ট জীব কারা? কেন তারা নিকৃষ্ট জীব 
হিসেবে পরিগণিত হলো? 


উত্তর: যারা কবরের পাশে মসজিদ নির্মান করে এবং সেখানে 
কবরস্ত লোকদের ছবি-প্রতিকৃতি স্থাপন করে তারাই নিকৃষ্ট জীব। 


তারা নিকৃষ্ট জীব হিসেবে পরিগণিত হওয়ার কারণ হলো; তারা 
নিজেরা পথভ্রষ্ট হয়ে আবার অন্যদেরকেও পথভ্রষ্ট করে থাকে । আর 
পরবর্তী লোকদেরকে পথভ্রষ্ট হবার উপায় ও উপকরণ আবিস্কার 
করে দিয়ে যায়। অতঃপর মৃত্যুবরণকারী নেক লোকদের কবর 
কেন্দ্রিক সীমালংঘনের এক পর্যায়ে কবর পূজা শুরু করে দেয়। 


প্রশ্ন:৯৭) কবর বা সমাধি স্থানের কাছা-কাছি মসজিদ নির্মাণের 
হুকুম কী? প্রমাণ দিন? 





উত্তর: হারাম। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “তারা 
আল্লাহর নিকট নিকৃষ্ট জীব।” তাছাড়া নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম স্বয়ং নিষেধ করেছেন এবং যারা এ কাজ করবে 
তাদেরকে লা“নত বা অভিশাপ দিয়েছেন। 


প্রশ্ন: ৯৮) মহান আল্লাহ বলেন: 


87 


DADA € $ 6450 95০09 
“তোমাদের কাছে রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকেই। 
তোমাদের দুঃখ-কষ্টে তিনি ব্যাথিত হন। তিনি তোমাদের কল্যাণে 
মনোযোগী আর তিনি মুমিনদের প্রতি মেহময় ও দয়ালু”। (সূরা 
আত-তাওবা:১২৮) 


এ আয়াতের ভাবার্থ কী? আয়াতে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এর যে কয়টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা থেকে উম্মতের 
শিক্ষণীয় কিছু আছে কি? 


উত্তর: আল্লাহ তা'আলা মুমিনদেরকে তাঁর অনুগ্রহের কথা স্মরণ 
করিয়ে বলেন যে, তাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে। আর 
তিনি তাদের মধ্য থেকে নির্ধারিত ৷ অর্থাৎ তাদের মতই মানুষ এবং 
ভাষাও অভিন্ন। তাদের কাছে তিনি পরিচিত, বিশ্বস্ত এবং আমানতের 
সুখ্যাতি স্বীকৃত । 


অতঃপর আল্লাহ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসনীয় 
কিছু গুণ-বৈশিষ্ট্যের উল্লেখ করেন, যথা; তিনি তার আশে-পাশের 
লোকদের হিদায়াতের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাতেন, তাদেরকে 
সুপরামর্শ দিতেন এবং ইসলাম গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতেন। তাদের 
কোনো বিপদ-আপদ হলে তিনি পেরেশান হয়ে যেতেন। আর তাদের 


88 


দুনিয়া ও আখেরাতের কোনো ক্ষতি তাঁর কাছে অপছন্দনীয়। 
তাছাড়াও মুমিনদের প্রতি রয়েছে তাঁর স্নেহের পরশ ও দয়া। 


এ সব গুণ-বৈশিষ্ট্য থেকে উম্মতের শিক্ষণীয় হলো: আল্লাহ তা'আলা 
তাঁর রাসুলের গুণ-বৈশিষ্টসমূহ উল্লেখ করেছেন যেন উম্মতের চেতনা 
সাবধান বাণী শুনিয়ে শির্কের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং 
শির্ক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ । যে সব কারণে শির্কে জড়িয়ে পড়ার 
সম্ভাবনা আছে তার বর্ণনা করেছেন। অত্যন্ত জোর দিয়েই তিনি শির্ক 
করতে নিষেধ করেছেন যার মধ্যে আছে কবরের তাজীম-সম্মান 
এবং বাড়াবাড়ি করা। কবরের কাছে সালাত পড়া এবং অন্যান্য 
কার্যকলাপ যা কবর পূজা হিসেবে বিবেচিত। 


প্রশ্ন:৯৯) সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম: 


JAS 0৩4 34922 রি 0১ 49543; 
sd en S52 ৬০95৮ 5 396 6 ও 4 oa 


DLE I SFT BIAS ELSI LL 8 35 6 নি 
48865৬66505 ভন ও ০৮১৭৭ ১৩১ 
- BEB SS 2 IE 31 - BSS 51 ৯5485 শে 

' ৩ জি G83 এ এ ris ৩২ ৬৮ 





০ 
৬ 


ং ২. 


“অবশ্যই আল্লাহ আমার জন্য যমীনকে সংকুচিত করে দেখালেন। 
অতঃপর আমি পৃথিবীর পূর্বপ্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে 
পেলাম। অবশ্যই আমার উম্মতের কর্তৃত্ব এ পর্যন্ত পৌছবে যে পর্যন্ত 
আমাকে সংকোচন করে দেখানো হয়েছে । আমাকে লাল (কায়সার) 
ও শ্বেত বর্ণের (কিসরা) দুটি ভাণ্ডার (স্বর্ণ ও রৌপ্য) প্রদান করা 
হয়েছে। আর আমি আল্লাহর কাছে আবেদন করেছি, তিনি যেন 
আমার উম্মতকে মহামারী দিয়ে ধ্বংস করে না দেন এবং অন্য 
জাতিকে এ উম্মতের উপর যেন এমন ব্যাপক নিরংকুশ বিজয় না 
দেন যার মাধ্যমে তাদের ছোট বড় সবাই ধ্বংস হয়ে যাবে, তবে এ 
উম্মতের নিজেদের ব্যাপার ভিন্ন। এরপর আমার রব্ব আমাকে 
বললেন; হে মুহাম্মদ; 'আমি যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলি 
তবে তা পরিবর্তন করা হয় না। তোমাকে এবং তোমার উম্মতকে 
সর্বাত্মকভাবে মহামারী দিয়ে হালাক করে দেব না। আর শক্রপক্ষ 
এক্যবদ্ধ হয়েও তোমার উম্মতকে সার্বিকভাবে ধ্বংস করতে পারবে 
না। অথবা বলেছেন: দুনিয়ার বিভিন্ন প্রান্ত হতে এক্যবদ্ধ হলেও 
তারা তোমার উম্মতকে ধ্বংস করতে পারবে না। তবে এ উম্মতের 
একে অপরকে ধ্বংস-উৎখাতে লিপ্ত হবে এবং একে অন্যকে বন্দী 
করায় লিপ্ত থাকবে” (মুসলিম: ২৮৮৯ কিতাবুল ফিতান) 


(4 ও)এর অর্থ কী? 


90 


উত্তর: অর্থাৎ আল্লাহ আমার জন্যে পৃথিবীকে সংকুচিত করে দেখান 
আর আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখতে পেলাম 
এবং তা আমার উম্মতের সাম্রাজ্য বিস্তারিত হওয়ার চিত্র 


প্রশ্ন; ১০০) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পূর্ব- 
পশ্চিম প্রান্ত পর্যন্ত সম্রাজ্য বিস্তারের যে খবর বলেছেন তা কি 
বাস্তবায়িত হয়েছে? 


উত্তর: হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত 
পৃথিবীর পশ্চিম প্রান্তে স্পেন এবং পূর্ব দিগন্তে ভারত ও চিন দেশ 
পর্যন্ত সম্রাজ্য বিস্তার করেছে। 


প্রশ্ন: ১০১) পূর্বোক্ত হাদীসে লাল ও সফেদ (শুভ্র) দুটি ভাণ্ডার 
অর্জনের কথা বলা হয়েছে তা কী এবং কখন অর্জিত হয়েছে? 


উত্তর: সফেদ সম্পদের ভাণ্ডার হলো তৎকালীন পারস্যের সম্রাট 
কিসরার সম্পদ ও ভাপ্তার যার মধ্যে প্রধান হলো রৌপ্যলংকার 
সামগ্রী। আর লাল সম্পদের ভাণ্ডার হলো রোম দেশের সম্রাট 
কাইসারের ভাণ্ডার । আর স্বর্ণই ছিল তাদের প্রধান সম্পদ যা লাল 
বর্ণের। 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বাভাষ বাস্তবায়িত হয় 
ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মুসলিমরা এ 


9] 


দুটি সাম্রাজ্য জয় করার মাধ্যমে । অতঃপর সমস্ত সম্পদ ওমর 
রাদিয়াল্লাহ আনহুর তত্ত্বাবধানে সমর্পিত হয়। 


(প্রশ্ন: ১০২) হাদীসে উল্লিখিত 'সানাতিন আম্মা’ (১০ 4) শব্দের 
ভাবার্থ কী? 


উত্তর: অর্থাৎ মহামারী দুর্যোগ, যার ফলে সর্বাত্মক বিপর্যয় দেখা 
দেয়: । 


(প্রশ্ন: ১০৩) হাদীসে বর্ণিত; (5০৮ 32164515543 ২ ৬৪ 
১2555934৮50) এর ভাবার্থ কি? 

উত্তর: অর্থাৎ আমি আমার রব্বের কাছে উম্মতের জন্যে নিবেদন 
করলাম যে, তাদের উপর কোনো কাফের সম্প্রদায় যেন এমনভাবে 
বিজয়লাভ করতে না পারে; যাতে তারা সম্পূর্ণরূপে পর্যুদস্ত হয়ে 
পড়ে। 


প্রশ্ন: ১০৪) আল্লাহ কি দুশমনদের সর্বাত্মক বিজয় না দেওয়ার 
ব্যাপারে নবীর আবেদন মঞ্জুর করেছেন? (4০) অর্থ কী? হাদীসে 
বর্ণিত (১৬53) দ্বারা কী বুঝায়? 


উত্তর: হ্যাঁ, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, 
আল্লাহ এ আবেদন অনুযায়ী মুসলিমদের উপর দুশমনদেরকে 


» আল-জামে-আল-ফরিদ পৃষ্ঠা: ১০১, ১০২। 
92 


সর্বাত্মক বিজয় ও কতৃত্ব প্রতিষ্ঠা লাভ করার সুযোগ দিবেন না। আর 
তারা মুসলিমদের দেশে ও জনপদে নিরংকুশ আধিপত্য বিস্তার 
করতে সক্ষম হবে না। এটাই (3) এবং (£25) এর অর্থ। 


আবার কেউ কেউ বলেন যে, এর অর্থ হলো; অধিকাংশ শক্রু 
সম্প্রদায় অথবা তাদের একটি সংগবন্ধ দল। তারা সংখ্যায় কম 
হয়েও দুনিযার সর্বস্থান হতে যদি একত্রিত হয় তবুও নিরংকুশ 
সাফল্য অর্জন করতে সক্ষম হবে না। 


(প্রশ্ন: ১০৫) হাদীসে বর্ণিত; (৬5০ ৩০ Die শি ৩5 SF 
১০০ ১০) এর অর্থ কী এবং তা কি সংঘটিত হয়েছে? 


উত্তর: অর্থাৎ আল্লাহ কাফেরদেরকে মুমিনদের উপরে নিরংকুশ 
আধিপত্য বিস্তার করতে দিবেন না। যতক্ষণ পর্যন্ত ঈমানদারগণ 
থাকবে। আর যদি নিজেদের মধ্যে মতভেদ, অনৈক্য, খুনা-খুনী, 
কুফরী শক্তির আধিপত্য বিস্তারলাভ করবে। 


থাকতে সক্ষম হয় নি বরং পারস্পরিক ছন্দ সংঘাতে জড়িয়ে পড়েছে 
আর তখনই কুফরী শক্তি আধিপত্য বিস্তারের সুযোগ পেয়েছে। 
তাছাড়াও মুসলিমগণ শত্রুদের বিরুদ্ধে জিহাদে মনোনিবেশ না করে 
অন্য কিছুতে বিভোর থেকেছে। অতঃপর মুসলিম জাতির বিপর্যয় 


93 


হলেও তা দীন ইসলামের কোনো দুর্বলতার কারণে নয় এবং তাতে 
দীনের শ্রেষ্ঠত্বের কোনো ক্ষতিও হবে না। সুতরাং মুসলিম জাতির 
দুর্বলতা ও বিপর্যয়কে, দীন ইসলামের দুর্বলতা ও বিপর্যয় বলার 
কোনো সুযোগ নেই? 


প্রশ্ন: ১০৬) জাদুর আভিধানিক এবং পারিভাষিক অর্থ কী? 


উত্তর: আভিধানিক অর্থ হলো: সুক্ষ্ম কারচুপি পারিভাষিক অর্থ হলো: 
মন্ত্র পাঠ করে ঝাড়া, গিরায় ফুঁক দেওয়া, তাবিজ করা এবং এ 
ধরনের অন্যান্য কাজ করা যা দ্বারা অন্যের ক্ললবে, শরীরে 
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আর এ প্রতিক্রিয়ায় কেউ রোগাক্রান্ত হয়, 
পারস্পরিক সম্পর্কের অবনতি হয়, কারো মৃত্যু ঘটে কিংবা স্বামী-স্ত্রী 
পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। 


(প্রশ্ন: ১০৭) জাদুর হুকুম কি? জাদুকরের শাস্তি এবং তার দলীল 
কী? 


উত্তর: জাদু হারাম; কেননা তা ঈমান ও তাওহীদের পরিপন্থী কুফরী 
কাজ। আল্লাহ তা'আলা বলেন: 


বহি হা ধরা হো হাতি 
১০৩০৫০৪১4৪১ উ৪ LITA ভর ly EG} 
[Ve 3০০] (43555 গা ৩5০৪ ৩৯০৪ ৩ 


» আল-জামে আল ফরিদ পৃষ্ঠা: ১০২। 
94 


“তারা কাউকেই জাদু শিখাতোনা একথা না বলে যে, আমরা 
পরীক্ষার জন্য অতএব তোমরা কুফরি করো না। অতঃপর তারা 
তাদের নিকট থেকে এমন জাদু শিখত, যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে 
বিচ্ছেদ ঘটে” (সুরা আল-বাক্কারা; ১০২) 


জাদুকরের শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর দলীল হলো: 
(১) জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সনদে বর্ণিত আছে; 
BILE pis 


“জাদুকরের দণ্ড হচ্ছে তরবারী দ্বারা (শিরচ্ছেদ)”। (তিরমিযী-১৪৫০ 
হাকেম; ৪/৩৬০ বায়হাকী; ৮/১২৮) 


(২) ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি তার 
খিলাফতকালে রাষ্্রিয় কর্মকর্তাদের নিকট ফরমান জারি করেছেন যে, 


(১১১০৮০৩1৯৩9) 


“তোমরা প্রত্যেক পুরুষ ও মহিলা জাদুকরদের মৃত্যুদণ্ড দেওয়ার 
আদেশ করেছেন” । (বুখারী, আবুদাউদ, মুসন্নাফে আব্দুর রাযযাক) 


(৩) উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে 
যে, তাঁরই ঘরে আশ্রিত একটি মেয়ে তাঁকে জাদু করে, ফলে সে 
মেয়েটিকে হত্যা করার আদেশ দেওয়া হয় এবং তাকে হত্যা করা 


95 


হয়। (মালেক তাঁর মুআত্তায় এবং বায়হাকী (৮/১৩৬) বর্ণনা করেন, 
দেখুন: মাজমা‘উয যাওয়ায়েদ ৬/২৮০) 


অতএব, জাদুকরকে হত্যার দলীল আল্লাহর রাসূলের তিনজন সাহাবী 
থেকে সহীহভাবে প্রমাণিত হল; তারা হলেন:- ওমর, তাঁর মেয়ে 
হাফসা এবং জুনদুব রাছিয়াল্লাহ তা'আলা আনহুম ৷ (আল-বুখারী 
ফিত-তারিখ: ২/২২২, বায়হাকী: ৮/১৩৬) 


প্রশ্ন: ১০৮) মুসনাদে আহমাদে বর্ণিত আছে যে, রাসূল সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


tet 99 $55119 SFE Sah 
(আহমাদ ৩/৪৭৭, আবু দাউদ: ৩৯০৮, নাসায়ী ফিল কুবরা: 
৮/২৭৫, আল-বাগায়ী ফি শারহীস সুন্নাহ; ১২/১৭৭) 
হাদীসে উল্লেখিত শব্দগুলির ভাবার্থ কি? 


উত্তর: (|) (আল-'ইয়াফা) = পাখীর ডাক, পাখী উড়ানোর 
মাধ্যমে লক্ষণ গ্রহণ করা এবং পাখীর নড়াচড়া। পাখীর নাম, পাখীর 
ডাক এবং চলাচল অনুযায়ী শুভ বা অশুভ লক্ষণ মনে করা। 


($55)|) (আত্তরক) = যমীনের রেখা অথবা বালুর মধ্যে রেখাপাত। 
কিংবা জাদু মন্ত্রের প্রয়োজনে ঢিল ছুড়া অতঃপর তথাকথিত গায়েব 
আবিষ্কার করা। 


96 


(20) (আত-ত্বিয়ারাহ) = শ্রুত অথবা দৰ্শিত অশুভ লক্ষণ ৷ 


(৩3) (আল-জিবত) = জাদু-মন্ত্র, কিংবা শয়তানের সুর শব্দ 
ঝংকার ।* 


(প্রশ্ন: ১০৯} নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন 
সহধর্মিনী হতে বর্ণিত আছে: রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 

(৫0০ 5785 FE 056 ৩5 2 6০5 Sf 
“যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং তাকে কোনো কিছু জিজ্ঞেস 
করবে অতঃপর তাকে কিছু জিজ্ঞেস করবে সে ব্যক্তির চল্লিশ দিনের 
সালাত কবুল হবে না”। (মুসলিম-২২৩০) 


আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আছে: নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


“যে জ্যোতিষের কাছে যাবে এবং তাদের কথা বিশ্বাস করলো সে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাধিলকৃত বিষয়ে 
কুফরি করলো”। (আবু দাউদ: ৩৯০৪) 


3 আল জামে আল-ফরিদ ১১০। 
97 


রাদিয়াল্লাহু আনহু বরাত দিয়ে উল্লেখ করেছেন যে; 


॥ ১৫০ ৬ Jl = 722 5 52 ৬ 45925 4৬০) ৯৫ ঠা ১) 


“যে ব্যক্তি গণক অথবা জ্যোতিষের কাছে যাবে অতঃপর এঁ গণক 
অথবা জ্যোতিষ যা বলবে তা বিশ্বাস করলে, গমনকারী ব্যক্তি 
মুহাম্মাদ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাধিলকৃত 
বিষয়ে কুফরিতে লিপ্ত হবে” (হাকেম ও বায়হাকী) 


এখানে মুহাম্মদ এর উপর নাধিলকৃত বিষয় কী? 
উত্তর: মহাগ্রন্থ আল-কুরআন এবং সহীহ আল-হাদীস। 


{প্রশ্ন:১১০} উল্লেখিত হাদীস দুটির বিষয় বস্তুকে একীভূত করলে কি 
অর্থ দাড়ায়? হাদীস দুটির শিক্ষণীয় বিষয়গুলি কী কী? 


উত্তর: একটিতে বলা হয়েছে চল্লিশ দিনের সালাত কবুল হবে না। 
আর এটা হবে গণকের কাছে গমন করে, তাকে কোনো কিছু 
জিজ্ঞেস করার কারণে । কেননা কতিপয় বিশুদ্ধ বর্ণনায় (4825) 
“বিশ্বাস করা’ শব্দটি উল্লেখ করা হয়নি। 


অপর এক বর্ণনায় কুফরী করার কথা বলা হয়েছে আর এর অর্থ 
কুফরী কাজ অর্থাৎ গমনকারী ব্যক্তি কাফের হয়ে যাবে। 


হাদীসের শিক্ষা: 


98 


(ক) জাদুকর, গণক, জ্যোতিষ এবং এ ধরনের কাজের সাথে 
অথচ গায়েবী বিষয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়াতা*আলাই 
পরিজ্ঞাত। অন্য কেউই গায়েব জানে না। 


(খ) জাদুকর, জ্যোতিষী এবং এ ধরনের অন্যান্যদের কাছে গমণ 
করা, কোনো কিছু জানতে চাওয়া, তাদের কথায় বিশ্বাস স্থাপন 
করার ব্যাপারে কঠোর হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে। 


(গ) তাদের কাছে যাওয়া এবং বিশ্বাস করা কুফরী কাজ। 


(ঘ) জাদুকর-জ্যোতিষীদেরকে বিশ্বাস করা আল-কুরআনের প্রতি 
ঈমানের পরিপন্থী ৷ 


প্রশ্ন: ১১১) ‘আররাফ (41,5), রম্মাল (১), কাহেন (১১৪), 
মুনাজ্জেম (444), এ শব্দসমূহের মধ্যে অর্থগত পার্থক্য কী? 
উত্তর: যারা গায়েব জানার দাবী করে এগুলো তাদেরই নাম কিন্তু 
তাদের পদ্ধতি ভিন্ন: 


আররাফ = যে ওৎপেতে তথ্য সংগ্রহ করে এবং সামষ্টিক বিষয়ে 
ভবিষ্যৎ বাণী শুনায় । অথবা কারো মনের কথা বলে দেয়, কিংবা সে 
দাবী করে যে; বিভিন্ন বিষয়ের সুচনাতেই সব কিছু বলে দিতে পারে 
যেমন; চোরের সন্ধান এবং জিনিস-পত্র কোথায় আছে ইত্যাদি । 


99 


রম্মাল = যে ব্যক্তি ঢিল ছুড়ে কিংবা মাটিতে রেখা চিত্র এঁকে গায়েব 
বা অনুপস্থিত বিষয়ে জ্ঞান লাভ করার দাবী করে। 


কাহেন - জাদুকর; যে গায়েবের খবর জানার দাবী করে। 


মুনাজ্জেম = জ্যোতিষ (হস্তরেখাবিদ); যে ব্যক্তি গ্রহ নক্ষত্রের সাহায্যে 
দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আগাম কথা বলে। 


জ্যোতিষী তিন প্রকার: 





(এক) কুফরী; এমন বিশ্বাস করা যে, গ্রহ-নক্ষত্রের আপন প্রভাবেই 
পৃথিবীর বিভিন্ন ঘটনা প্রবাহ সংঘটিত হয়। 


(দুই) হারাম এবং এক প্রকার শির্ক; যখন গ্রহ নক্ষত্র একটা 
অপরটার কাছাকাছি আসা কিংবা নির্দিষ্ট কক্ষপথ পরিবর্তন করাকে 
বিভিন্ন ঘটনা দুর্ঘটনার প্রমাণ হিসেবে উপস্থাপন করে। পত্র-পত্রিকায় 
তথাকথিত মহাজাতকের নক্ষত্র বিশ্লেষণ পূর্বক সাপ্তাহিক রাশিফল 
প্রকাশ করাও এসবের অন্তর্ভৃক্ত। অথচ সব কিছুই সংঘটিত হয় 
আল্লাহর ইচ্ছায়। 


(তিন) আকাশপানে চেয়ে নক্ষত্র দেখে সময় ও ক্বিবলা নির্বাচন করা; 
আর এটা জায়েয আছে। মহামহিয়ান আল্লাহর বাণী: 


[43০] ও ১৫৫2 alg উড 


100 


“আর তাহারা নক্ষত্র এবং চিহ্নসমূহ দ্বারা পথনির্দেশ লাভ করে” । 
(সুরা আন নাহল-১৬) 


শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন: আর-রাফ (তথ্য চোর) 
হচ্ছে কাহেন বা জাদু-মন্ত্রনাকারী ঠাকুর, জ্যোতিষ, গণক, রেখাবিদ 
ইত্যাদি। এরা সকলেই প্রায় একই পদ্ধতিতে বিভিন্ন বিষয়ে তাত্বিক 
ও বিশ্লেষণমূলক কথা বলে থাকে ।” 


প্রশ্ন: ১১২} জ্বিন যদি শর্তারোপ করে যে; সে অন্য জ্বিনের 
সহযোগিতা গ্রহণ ব্যতীত মানুষের ভিতর থেক বের হবে না, তাহলে 
কী করতে হবে? 


উত্তর: সম্মানীত শায়খ আব্দুল আযীয ইবন বায জ্বিনের সাহায্য 
সহযোগিতা গ্রহণকে মাকরূহ বলে ফতোয়া দিয়েছেন । আর জ্বিন যে 
মানুষের মধ্যে প্রবেশ করে তিনি তা সঠিক মনে করেন 


আর শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন: তাদের সাহায্য নেওয়া 
মুবাহ (সাধারণ ব্যাপারে এতে সওয়াব গুনাহ কিছু নেই)। 


মুবাহ প্রসঙ্গে আমার কথা হলো: বর্তমানকালে জ্বিন ও জাদুর 
ধোকাবাজী, অনিষ্টতা দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। অতএব যারা জ্বিন ও 


* আল-জামে আল ফরিদ ১১৪-১১৬। 
» রিসালাতু ফি দুখলিল জ্বিন বিল ইনসি, ফতোয়ায়ে ইবনে তাইমিয়া ১/১৮৩ 


এবং ফতোয়ার স্থায়ী পরিষদের ফতোয়া নং ১০৮০২)। 
101 





জাদুর ধোকা তামাশায় লিপ্ত তাদের সাথে সহযোগিতা করা যাবে না। 
কেননা জ্বিন ও জাদুমন্ত্র ঈমান আক্বীদার জন্য অত্যন্ত ক্ষতিকর, 
বিপদজনক এবং বিভ্রান্তির উপাদান । তাছাড়াও এর দ্বারা বিশ্বাসী 
মুমিনদের ক্ষতি সাধন করে কষ্ট দেওয়া হয়। এমন কি ঈমানী 
দুর্বলতাও দেখা দিতে পারে যেহেতু জ্বিন এবং জাদু-মন্ত্রের সঠিক 
ধারণা বা অবস্থা স্পষ্ট নয়। আর তাই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা 
যথেষ্ট । মহান আল্লাহই সর্বজ্ঞ 


(প্রশ্ন: ১১৩} তাত্বাইউর কী এবং সেটার হুকুম কী? 


উত্তর: তাত্বাইউর (০2) হলো; পাখি বা অন্যকিছু দেখে বা শ্রবণ 
করে শুভ-অশুভ নির্ধারণ ও বিশ্বাস করা। শুভ-অশুভ মানা এবং 
বিশ্বাস করা হারাম; কেননা তা শির্কের অন্তর্ভুক্ত ৷ 


প্রশ্ন: ১১৪} আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


U5 ১১৯ 3১) 7০339 GSI LEN; 8৮ 3 ৩০৭০৭ 
০ ঠন 

হাদীসে বর্ণিত নিচে দাগ দেওয়া শব্দসমূহের ভাবার্থ কি? 

উত্তর: উক্ত হাদীসে রাসূল সল্লাল্পাছ আলাইহি ওয়াসাল্লাম 

জাহেলিয়াতের কুসংস্কারসমূহ বর্জনের কথা বলেছেন। জাহেলরা 


আল্লাহর ইচ্ছা ব্যতীত বিভিন্ন কারণে শুভ-অশুভ লক্ষণ বিশ্বাস ও 
102 





নির্ধারণ করে নিত। যেমন; আদওয়া: রুগ্ন ব্যক্তির রোগ ব্যাধি 
সংক্রমিত হয়ে সুস্থ্য ব্যাক্তিকে আক্রান্ত করে। জাহেলী যুগের 
লোকেরা বিশ্বাস করতো যে; রোগ-ব্যধি আপনা-আপনি বিভিন্ন 
জনকে আক্রান্ত করতো আল্লাহর ইচ্ছা ব্যতীতই। 


ত্রিয়ারাতা: উড়ন্ত কোনকিছুর দ্বারা অশুভ লক্ষণ গ্রহণ করা। 


হা-ম্মা: রাতের পাখী পেঁচা। জাহেল সম্প্রদায় বিশ্বাস করতো যে, এ 
পাখী যার ঘরের উপরে আসবে তার মৃত্য অথবা এ ঘরের যে 
কোনো সদস্যের মৃত্যু সংবাদ বুঝতে হবে। আর হাদীসে এজাতীয় 
বিশ্বাসকে ভুল আখ্যায়িত করা হয়েছে। 


সফর: এটা হিজরী ২য় মাস, জাহেলী লোকেরা এ মাসকে অশুভ 
মনে করতো। আর কেউ কেউ বলেন, এটা হলো পেটের ভিতরের 
কৃমি যা ক্ষুধার সময় নড়াচড়া করে হয়তবা জীবনই বিপন্ন করে 
দেয়। অজ্ঞ বা জাহেল লোকেরা বিশ্বাস করে যে, এসব কৃমি জাতীয় 
কিট খোস-পাচড়া থেকেও বিপদজনক । রাসূল সল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম এগুলোকেও বাতিল অলিক বলেছেন। 


নাওউ: যে স্থানে তারকা পতিত হয়। কেউ কেউ বলেন যে, এটা 
একটা তারকা এর কারণেই বৃষ্টি বর্ষিত হয় বলে জাহেল লোকদের 
ধারণা । 


103 


গৌল: ভূত-প্রেত; এক ধরনের শয়তান। ইসলাম পূর্ব অন্ধকার যুগের 
লোকেরা বিশ্বাস করতো যে, এ শয়তান তাদেরকে পথে-ঘাটে বাধা 
দিয়ে ও বিভ্রান্ত করে পথ ভুলিয়ে বিপদাক্রান্ত করে থাকে । রাসূল 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অস্বীকার করেছেন। কেননা 
যে ব্যক্তি আল্লাহর যিকির (স্মরণ) করে এবং তাঁর উপর তাওয়াক্কুল 
নির্ভর) করে তাকে কেউই বিভ্রান্ত করতে সক্ষম হয় না।১৫ 


(প্রশ্ন: ১১৫) আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 

আছে, আল্লাহর রাসূল বলেন: 

Ej :0$ sd ৩3 0 JE 00 (5:43 80 5 বগ Yh 
42250 


অনুরূপ “উরওয়াহ ইবনে আমের আল-কুরাশী রাদিয়াল্লাহ বলেন যে, 


2 J; Jesh FE 495 dl ৬০ Gl ts 8 El 55S 
বে J) ০৬৫৬ 9320 225 ৩০ 10 ৭2 
(১3189 5১ Ys SS 31৫০৩ 39 


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট ত্বিয়ারাহ (অশুভ 
মানা) সম্পর্কে বলা হলো তিনি বললেন, উত্তম হলো ফাল বা সুন্দর 
মন জুড়ান শুনে সুলক্ষণ নেওয়া, আর যেন কোনো মুসলিমকে 
ফিরিয়ে না দেয়। বরং তোমাদের কেউ যদি কারো অশুভ কিছু দেখে 


* আল-জামে আল ফরিদ: ১২২। 
104 


তাহলে সে যেন দো'আ করে এ বলে যে, “আল্লাহম্মা লা ইয়াতী 
বিল হাসানাতি ইল্লা আনতা। ওয়ালা ইয়াদফাউস সাইয়েআতা ইল্লা 
আনতা, অলা হাওলা অলা কুআতা ইল্লা বিকা। (আবু দাউদ:৩৯১৯, 
বায়হাকী: ৮/১৩৯) 


ত্বিয়ারাহ কত প্রকার এবং কী কী? ফাল কি, ফাল ও ত্বিয়ারাহর 
মধ্যে পার্থক্য কী? 


উত্তর: ত্রিয়ারাহ দু’ প্রকার, 


(১) ফাল; অর্থাৎ সুন্দর বাক্য উচ্চারণ বা মন জুড়ান কথা যা মানুষ 
শ্রবণ করে মানসিক প্রশান্তি লাভ করে এবং আনন্দ অনুভব করে 
যার ফলে মনের হতাশা-ভয় দূর হয়ে যায়। অতঃপর আশার 
আলোতে উদ্যম ফিরে আসে, সুলক্ষণ গ্রহণ করে মহান আল্লাহর 
প্রতি আস্থা দৃঢ় হয়। এটা প্রশংসনীয় কাজ; কেননা এর ফলে 
আল্লাহর প্রতি সুন্দর ও ভাল ধারণার উদ্ভব হয়, এটা জায়েয । 


যেমন ধরুন: যখন কেউ অসুস্থ ব্যক্তিকে বলে যে, আপনি দ্রুত সুস্থ 
হয়ে যাবেন, কেননা এটা সাধারণ অসুস্থতা । অসুস্থ ব্যক্তিও সুস্থতার 
খবর শুনে তাকে যদি বলা হয় যে, আপনি তা ফিরে পাবেন তাহলে 
সেও হারানো ভ্রব্য-সামগ্রী ফিরে পাবার আশায় আনন্দিত হবে। 


105 


(দুই) ত্রিয়ারা মুহাররমা: অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কিছুকে অশুভ 
সংঘটিত হওয়ার ব্যাপারে ভিত্তি নির্ধারণ করা হারাম। 


মানুষ কোনো কিছু করা বা না করার ব্যাপারে যে সব অশুভ 
লক্ষণের উপর নির্ভর করে থাকে তা নিন্দনীয় কুসংস্কার । কেননা তা 
আল্লাহর উপর নির্ভরশীল নয় বরং আল্লাহর ব্যাপারে নেতিবাচক মন্দ 
ধারণার উদ্ভব ঘটায়। 


‘ফাল’ এবং “ত্রিয়ারা”র মধ্যে পার্থক্য হলো যে; ফাল ভাল এবং 
মন্দের জন্যে ব্যবহৃত হয় আর ত্বিয়ারাহ শুধু মন্দ বা অশুভ ক্ষেত্রে 
ব্যাবহৃত হয়। 


(প্রশ্ন: ১১৬) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: 


55 7 তি ১০ Joe 12 54551 EEO ৬3281 
(৩১3) 


হাদীসে উল্লেখিত দো'আর অর্থ ও শিক্ষণীয় কি? 


উত্তর: “হে আল্লাহ তুমি ছাড়া আর কেউ কল্যাণ এনে দিতে পারে না 
এবং তুমি ব্যতীত আর কেউ অনিষ্টতা প্রতিরোধ করতে পারে না। 
আর তুমি ব্যতীত প্রকৃতপক্ষে অসীম শক্তি-সামর্থ্য অন্য কারোই 
নেই”। (আবু দাউদ: ৩৯১৯, বায়হাক্কী: ৮/১৩৯) 


106 


কল্যাণের অর্থ হলো; নেয়ামত ও অনুগ্হ। আর অনিষ্টতার অর্থ 
হলো; বিপদ-মুসিবত। 


আপনা আপনি কিংবা কোনো সংকেত অনুযায়ী কল্যাণ হয় না এবং 
বিপদ আপদ দূরীভূত হয় না বরং একমাত্র লা শরীক আল্লাহই 
কল্যাণকারী ও তিনিই বিপদ-আপদ দূর করে দেন। আর একমাত্র 
আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো অবস্থার পরিবর্তন হয় না এবং লা 
শরীক আল্লাহই সর্ববিষয়ে মহা পরাক্রমশালী শক্তিধর? । 


এ দো'আর শিক্ষনীয় বিষয় হলো: 


(ক) মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছা শক্তি ব্যতীত কারোই কিছু 
করার সামর্থ্য ও সাধ্য নেই। 


(খ) ভালো কিছু হওয়া কিংবা আপদ-বিপদ থেকে রক্ষা পাওয়া সব 
কিছুই আল্লাহর উপর নির্ভরশীল এবং এর সাথে অন্য কারো সম্পর্ক 
নেই। 


প্রশ্ন: ১১৭) আল্লাহ কেন তারকারাজী সৃষ্টি করেছেন এবং এর 
দলীল কী? এগুলো যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে তা ব্যতীত অন্য 
কিছু বিশ্বাস করার হুকুম কি? 


উত্তর: আল্লাহ ৩টি বৈশিষ্ট্য দিয়ে তারকারাজী সৃষ্টি করেছেন; 


১» আল জামে আল ফরিদ: ১২৩। 
107 


(১) আকাশের শোভাবর্ধনের জন্য; মহান আল্লাহ বলেন: 
[০ ০] বৃ শি এয়া না এ 5 } 
(সূরা আল-মুলক: ৫) 
(২) শয়তানদের প্রতি নিক্ষেপ করার জন্যে; মহান আল্লাহ বলেন: 
[০:০০ ৩৮১১) 


“আর আমরা তা শয়তানদের প্রতি নিক্ষেপ করার জন্য প্রস্তুত 
রেখেছি” । (সুরা আল মূলক: ৫) 


(৩) আর যেন এর সাহায্যে মানুষ দিক নির্ণয় করতে সক্ষম হয়। 
অর্থাৎ দিক নির্ণয় উপকরণও এগুলো সৃষ্টির উদ্দেশ্য বটে। যেমন; 
মহান আল্লাহ বলেন: 


[১7:০০] ্ঘ্‌ © 5958 ~ এড 1] Es } 


“আর তা (দিক নির্ণয়কারী) চিহ্ন বা উপকরণ এবং তারা নক্ষত্রের 
সাহায্যে পথ নির্দেশ লাভ করে থাকে” (সূরা আন-নাহল: ১৬) 


অতএব উপরোক্ত বৈশিষ্ট্য ব্যতীত তারকারাজীর অন্য কোনো ক্ষমতা 
বা গুণাবলী আছে মনে করা সত্যের অপলাপ এবং ভুল। আর যে 
ব্যক্তি নক্ষত্ররাজীর ব্যাপারে ভ্রান্ত পথ অবলম্বন করলো সে সর্বপ্রকার 


108 


কল্যাণ থেকে নিজকে বঞ্চিত করলো; যেহেতু সে অজানা ব্যাপার 
কল্পনা প্রসূত মনগড়া সমাধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। 


প্রশ্ন: ১১৮) ইসতিসকা (০০..) কী এবং তার ভাবার্থ কী? আর 
আনওয়া (1৯0 কী? এ নামকরণের কারণ কী? 


উত্তর: ইসতিসকা হচ্ছে পানির জন্যে প্রার্থনা। পানির প্রবাহ এবং 
বৃষ্টি বর্ষিত হওয়ার স্থান। আনওয়া বহুবচন এক বচনে ‘নাও (59) 
যা নক্ষত্র পতিত হওয়ার স্থান, কারো কারো মতে তা নক্ষত্র এবং 
তারকা । জাহেলী যুগে আরবরা মনে করত যে, এক তারকা উদিত 
হওয়া এবং অন্যটি অস্ত যাওয়ার কারণে বৃষ্টি হয়। তারা বৃষ্টির সাথে 
তারকার একটি সম্পর্ক আছে মনে করত, আর তা হচ্ছে চন্দ্রেয় 
উদয় অস্ত যাওয়ার স্থান। “নাওয়” বলা হয় এ জন্যে যে, তা পশ্চিমে 
পতিত হয় আবার পূর্ব হতে তা উদিত হয় এবং আবির্ভাব ঘটে বা 
প্রস্কুটিত হয়। 


প্রশ্ন: ১১৯) আল্লাহ তাআলা বলেন: 
[/ ০99] { © ০৮5০ লা ৫০5১ ৩৮) 


জীবিকা নির্বাহ করতে চাও” । (সূরা আল-ওয়াকিয়া: ৮২) 


এ আয়াতের ব্যাখ্যা কি? 


109 


উত্তর: মহান আল্লাহ বলেন যে, হে মুশরিক সম্প্রদায়, আল্লাহ 
বর্ষণ করেছেন। অতঃপর ফসল উদ্ভিদ অংকুর হতে বেড়িয়ে আসছে 
এবং দুপ্ধপোষ্যদের জন্য দুধের ব্যবস্থা হচ্ছে। আর বান্দাদের মাঝে 
প্রাণচাঞ্চল্যতার উদ্ভব হচ্ছে এবং মাঠ-ঘাট প্রান্তর সজীব-সতেজ হয়ে 
উঠছে। অথচ তোমরা হে মুশরিক সম্প্রদায়, আল্লাহর এ সব নিয়ামত 
অনুগ্রহকে গ্রহ-নক্ষত্রের কৃপা হিসেবে চিহ্নিত করে নির্জলা 
মিথ্যাবাদিতায় লিপ্ত রয়েছো। 


(প্রশ্ন: ১২০) মহব্বাত বা ভালোবাসা কত প্রকার, কী কী এবং ইহার 
তাৎপর্য কী? 
উত্তর: মহব্বাত বা ভালোবাসা চার প্রকার: 


(১) আল্লাহকে ভালোবাসা; আর তাই ঈমান ও একত্ববাদের মূল 
ভিত্তি ও দাবী। 


(২) আল্লাহর জন্য ভালোবাসা; আর তা হলো আল্লাহর নবী, রাসূল 
এবং দীনদার ঈমানদার নেক বান্দাগণকে ভালোবাসা । ইচ্ছা ছাড়াও 
যে সব কাজ, সময় স্থান কিংবা অন্য যা কিছু আল্লাহ ভালোবাসেন 
তাকেও ভালোবাসা । আর এগুলো সবই আল্লাহকে ভালোবাসার 
অন্তর্ভুক্ত এবং সম্পূরক। 


110 


(৩) আল্লাহর সাথে অন্যের প্রতিও ভালোবাসা স্থাপন করা, যেমন 
ভাস্কর্য, মানুষ, ফেরেশতা, রাজা-বাদশা এবং অন্যান্যদেরকে মহব্বত 
করে থাকে। অথচ এগুলো সবই হচ্ছে শির্কের মূলভিত্তি। 


(8) প্রকৃতিগত সাধারণ মহব্বত বা ভালোবাসা । এধরনের 
ভালোবাসা তিন প্রকার; যথা: 


(ক) শ্রদ্ধা-ভক্তির ভালোবাসা, যথা; মাতা-পিতাকে সম্মান, শ্রদ্ধা ও 
ভক্তির সাথে ভালোবাসা। 


(খ) স্নেহ, আদর ও দরদের ভালোবাসা, যথা; সন্তানদেরকে 
ভালোবাসা । 


(গ) বিভিন্ন প্রকৃতির ভালোবাসা ও হিতাকাংখী হওয়া । যেমন; জন- 
মানুষের প্রতি মহব্বত রাখা এবং জনকল্যাণ করা। 


তাছাড়াও খাদ্য-দ্রব্য, পিপাসা নিবারক পানীয়, পোষাক পরিচ্ছদ বিয়ে 
শাদী ইত্যাদি পছন্দ বা গ্রহণ করা দোষনীয় হবে না: যদি তা 
আল্লাহর আনুগত্যের পরিপন্থী না হয়। বরং তা আল্লাহর ইবাদাত 
হিসেবে গণ্য হবে। 


আর যদি এ সব বিষয়-বস্তু আল্লাহর নাফরমানীর কারণ হয় 
তাহলে তা প্রত্যাশা কিংবা পছন্দ করা হারাম । তবে হারাম হবার 
কারণ না ঘটলে তা মুবাহ বা বৈধ। 


111 


(প্রশ্ন: ১২১) আল্লাহর ভালোবাসা অর্জন করার উপায় কী এবং বান্দা 
কীভাবে আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিবে? 


উত্তর: দশটি উপায়ে আল্লাহর ভালোবাসা অর্জন এবং আল্লাহকে 
ভালোবাসার প্রমাণ দেওয়া যায়; 


(এক) জেনে-বুঝে, তাৎপর্য অনুধাবন করে কুরআন অধ্যায়ন করা 
এবং কুরআনের আহ্বানে সাড়া দিয়ে সে অনুযায়ী আমল করা ও 
হুকুম-আহকাম বাস্তবায়ন করার মাধ্যমে । 


(দুই) নির্ধারিত ফরযসমূহ পালন ছাড়াও নফল ইবাদাতের মাধ্যমে 
আল্লাহর নৈকট্য অর্জন করা । বেশী বেশী ভালো কাজ করা এবং মন্দ 
কাজ হতে নিরাপদ দূরে থাকা। 


(তিন) মুখে, অন্তরে এবং কাজে-কর্মে সর্বাবস্থায় আল্লাহর যিকির 
(স্মরণ) অব্যহত রাখা। 


(চার) মনের প্রবল ইচ্ছা বাসনাকে আল্লাহর ভালোবাসার অধীন করে 
দেওয়া। 


(পাঁচ) মন-অন্তকরণ, আল্লাহর নাম, গুণ এবং গুণাবলীর প্রত্যক্ষ 
প্রভাব-প্রতিপত্তির মর্ম গভীরভাবে উপলব্ধি করা । 


(ছয়) আল্লাহর প্রকাশ্য-অপ্রকাশ্য মহা অনুগ্রহ, দয়া নিয়ামতের কথা 
কৃতজ্ঞচিত্তে সর্বদা স্মরণ রাখা প্রত্যেকের একান্ত কর্তব্য। 


112 


(সাত) হৃদয়-মন উজাড় করে বিনয়াবনত চিত্তে একাগ্রতার সাথে 
মহামহিয়ান আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া । 


(আট) আল্লাহর সান্নিধ্যে নিজকে সম্পূর্ণ সোপর্দ করে রাতের 
শেষভাগে বা লগ্নে আল্লাহ যখন প্রথম আকাশে অবতরণ করেন 
তখন এবং দো'আ কবুলের অন্যান্য সময়ে অবিরাম, অক্রান্তভাবে 
দো‘আয় মগ্ন থাকা। 


(নয়) সত্যপন্থি দীনদার-ঈমানদার আল্লাহর প্রিয় বান্দাদের সাথে 
সুসম্পর্ক রাখা, তাদের কাছে গমন করা, পরামর্শ নেওয়া । তাদের 
কথা-বার্তা, আলাপ আলাচনা মনোযোগ দিয়ে শ্রবণ এবং তা থেকে 
শিক্ষা গ্রহণ করা। জীবনকে সুস্থ-সুন্দররূপে গড়ে তোলা। আর 
নিষ্ঠদের উপস্থাপিত আদর্শ এবং তার মূলসূত্র থেকে। 


(দশ) মহামহিয়ান আল্লাহ এবং বান্দার আত্মার মাঝের প্রতিবন্ধকতা 
অপসারণ করতে হবে। যেমন: মিথ্যা বলা, হারাম খাওয়া, জুলুম 
অত্যাচার করা ইত্যাদি১১। 


প্রশ্ন; ১২২) খাওফ (5,5) কী? তা কত প্রকার এবং তার হুকুম 
কী? 


১৯ আল-জামে আল-ফরিদ: ১৩৮। 
113 


উত্তর: খাওফ এর অর্থ: ভয়-ভীতি, অজানা শাস্তির আশংকা করা, 
সন্ত্রস্ত থাকা। 


আর তা চার প্রকার: 


(১) আল্লাহর ভয়, ইলাহ, মাবুদ হিসেবে এবং তার নৈকট্য অর্জনের 
লক্ষ্যে। আর এটাই হলো ঈমানের ওয়াজিবসমূহের মধ্যে সর্বোচ্চ 
ওয়াজিব । 


(২) গোপন বা অদৃশ্য ভয়: আর তাহলো, আল্লাহ ব্যতীত মূর্তি 
প্রতিকৃতি, ভাস্কর্য তাগুত, মৃত কিংবা অনুপস্থিত কোনো ব্যক্তি বা 
বস্তুর দ্বারা ক্ষতি বা অনিষ্ট হওয়ার ভয়, আশংকা করা। এধরনের 
ভয়-শংকা বড় শির্কের অন্তর্ভুক্ত এবং তাওহীদের পরিপন্থী । 


(৩) মানুষের যা অবশ্য কর্তব্য বা ওয়াজিব তা কতিপয় লোকদের 
ভয়ে না করা। আর এটাও হারাম এবং এক প্রকারের শির্ক যার 
ফলে এ ব্যক্তি পূর্ণাঙ্গ তাওহীদবাদী হতে পারে না। 


(8) প্রকৃতিগত স্বাভাবিক ভয়-ভীতি; যেমন: দুশমন অথবা হিংস্র 
জীব-জানোয়ার ইত্যাদিকে ভয় করা, আক্রান্ত হয়ে ক্ষতি বা বিপদের 
আশংকা করা। এধরনের ভয় বৈধ। অতএব যে এ প্রকারের ভয় 
করবে তাকে তিরস্কার করা যাবে না৷” 


» আল-জামে-ফরিদ পৃ: ১৪০। 
114 


(প্রশ্ন: ১২৩) মহান আল্লাহ বলেন: 


29 SLA ৰ ll নট AL ৫ 921 ৫ ৬ Al Sis | রা 
গৃহে ৮৮5 of এট ডগা ২ 0 গা 
DA: 


ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিবসের প্রতি এবং সালাত কায়েম 
করে না। অতএব আশা করা যায় যে, তারাই হিদায়তপ্রাপ্তদের 
অন্তৰ্ভুক্ত হবে” । (আত-তাওবাহ:১৮) 


উক্ত আয়াতের ব্যাখ্যা কী? ভয় এবং মসজিদসমূহের প্রতিষ্ঠা ও 
ত্বীবধানের উদ্দেশ্য কি? 


মসজিদ ঘর প্রতিষ্ঠা তত্ত্বাবধান ও সেটার রক্ষণাবেক্ষণ কাজে 
সংশ্লিষ্টদের যে সব মৌলিক বৈশিষ্ট্য থাকতে হবে তারই উল্লেখ 
করেছেন। আর তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে; একমাত্র 
বিধানদাতা এবং তিনি ব্যতীত ইবাদাতের যোগ্য কিছুই নেই । 


আরো বিশ্বাস করতে হবে যে, মৃত্যুর পরে পূনরুথান ঘটবেই। 
অতঃপর ভালো কিংবা মন্দ কাজের হিসাব নিয়ে যথোপযুক্ত প্রতিফল 


115 


দেওয়া হবে। তাদের অন্তরসমূহ এবং অঙ্গ-প্রত্যঙ্গের বাহ্যিক কাজে- 
কর্মে ঈমানদার-মুসলিম হতে হবে। তারা সালাত কায়েম করবে এবং 
সেটাকে শর্ত, রুকন, ওয়াজিব ও সুন্নাত অনুযায়ী আদায় করতে 
হবে। আর এ ব্যাপারে অবহেলা, গাফলতী করার কোনো অবকাশ 
নেই। যাদের উপর যাকাত ফরয তারা অবশ্যই যাকাতের 
হকদারদের কাছে যাকাত পৌছে দিবে । তারা একক আল্লাহকেই ভয় 
করবে এবং তাঁকে ছাড়া অন্য কাউকেই ভয় করবে না। সর্বপ্রকার 
ওয়াজিব পালন করবে এবং সর্বপ্রকার হারাম বা নিষিদ্ধ কাজ 
পরিত্যাগ করবে। 


আর ‘ভয়’ শব্দের ভাবার্থ ও দাবী হচ্ছে: আল্লাহর তাজীম (মর্যাদার) 
ইবাদাত ও আনুগত্যে ক্রুটি-বিচ্যুতি হওয়ার ভয় করা। 


মসজিদ প্রতিষ্ঠা ও তত্ত্বীবধানের উদ্দেশ্যে হচ্ছে: মসজিদের সাথে 
সংশ্লিষ্ট সব ধরনের কাজ-কর্ম, যেমন; নির্মাণ-পুননির্মাণ, পরিবর্তন, 
পরিবর্ধন এবং সালাত-যিকির ইত্যাদি আল্লাহর সন্তুষ্টিমুলক ইবাদাত 
অব্যাহত রাখা ।৯? 








(প্রশ্ন: ১২৪) তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল কত প্রকার, তার 


“ রিসালাতুল আহকালিম মাসজিদ ফিশ-শারিয়াহ, লেখক: আল-খুদাইরি পৃ: ৩৪৭, 
তাফসির ইবনে কাসীর ৪/৬১-৬৩, হাশিয়াতুল হামাল আলাল জালালাইন 
২/২৭১)। 





116 


উত্তর: তাওয়াকুল হচ্ছে; কোনো কিছুর উপর নির্ভর করা বা কাউকে 
কোনো বিষয় সম্পন্ন করার ক্ষমতা রয়েছে মনে কের দায়িত্ব অর্পন 
করা। 


তাওয়াক্কুল চার প্রকার: 





(ক) বিপদ-আপদে সর্বাবস্থায়ই আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 
কেননা শুধুমাত্র আল্লাহই বিপদ দূর করে কল্যাণ এনে দিতে পারেন। 
আর এটা করা ওয়াজিব এবং ঈমানের শর্ত। 


(খ) সৃষ্ট জীবের উপর এমন বিষয়ে তাওয়াক্কুল করা যা সংঘটিত 
করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই। যেমন; মৃত ও 
অনুপস্থিত এবং এ ধরনের অন্যান্য তাগুতদের উপর ভরসা করা। 
অতঃপর প্রয়োজনের কথা তাদেরকে বলা, সাহায্য প্রার্থনা, রিযিকের 
জন্য ফরিয়াদ করা অথবা হেফাযতের আবেদন নিবেদন করা। 
এধরনের কার্যকলাপ তাওহীদ (একত্ববাদ) পরিপন্থী বড় শির্কের 
অন্তৰ্ভুক্ত ৷ 


(গ) জীবিত উপস্থিতদের উপর তাওয়াক্কুল করা; যেমন, আমীর- 
উমারা, রাষ্ট্রনায়ক ইত্যাদি যাদেরকে আল্লাহ ধন-সম্পদের অধিকারী 
করেছেন সৃষ্টিজীবের দুঃখ কষ্ট দূরীকরণের উপায়-উপকরণ ইত্যাদি 
দান করেছেন। এদের কারো উপর তাওয়াক্কুল ছোট শির্কের অন্তর্ভুক্ত 
হবে। 


117 


(ঘ) কোনো ব্যক্তিকে উকিল বা প্রতিনিধি নির্ধারণ করা। আর তা 
এমন বিষয়ে হতে হবে যা এ প্রতিনিধির নিয়োগকর্তার পক্ষ থেকে 
সমপন্ন করতে সক্ষম; যেমন: ক্রয়-বিক্রয়, ভাড়া দেওয়া-নেওয়া 
ইত্যাদি। এ প্রকারের তাওয়াক্কুল বা নির্ভরতা জায়েয। তবে উকিল 
বা প্রতিনিধিকে দায়িত্ব অর্পণের সময় “আমি কোনো ব্যক্তি বিশেষের 
উপর তাওয়াক্কুল করলাম” বলা যাবে না। বরং বলতে হবে আমি 
অমুককে আমার পক্ষ থেকে নির্ভরযোগ্য প্রতিনিধি করলাম। কেননা 
যিনি যাকেই দায়িত্ব দিয়ে প্রতিনিধি করবেন তাকে অবশ্যই সার্বিক 
ব্যাপারে মহান পবিত্র আল্লাহর উপরই তাওয়াক্কুল বা নির্ভর করতে 
হবে“ । 
(প্রশ্ন:১২৫) মহান আল্লাহ বলেন: 
Ah তি ES BG 893 একি HIS BL Sl ও এ) 
[-৩০১]৫ ০ ০৮5 150 Is CC LSS 
“যারা প্রকৃত ইমানদার তারা এমন যে, যখন আল্লাহকে স্বরণ করা 
হয় তখন প্রকম্পিত হয় তাদের হদয়। আর যখন তাদের সামনে 


তাঁর আয়াত পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং 
তারা স্বীয় রবের উপরেই ভরসা করে” (সূরা আল-আনফাল: ২) 


“ আল-জামে আল ফরিদ পৃষ্ঠা: ১৪৪। 
118 


পাওয়া যায়, আয়াতের শিক্ষা কী? 


উত্তর: আল্লাহ তা'আলা এ আয়াতে মুমিনদের কতিপয় প্রশংসনীয় 
গুণ বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন। এ গুণাবলীর মাধ্যমে তারা ঈমানের 
পূর্ণতা অর্জন করতে পারবে এবং ঈমানের হাকীকত অনুভব করবে। 


মুমিনদের গুণ-বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ: 


(ক) যখন তাদের নিকট আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের 
হৃদয় অন্তর প্রকম্পিত হয়। অর্থাৎ মনে ভয় জাগ্রত হয় অতঃপর 
আল্লাহর ফরযসমূহ পালন এবং নিষিদ্ধ কার্যকলাপ পরিত্যাগ করার 
প্রেরণা পাওয়া যায়। 


(খ) তারা একক আল্লাহকে অবলম্বন, তাঁর উপর নির্ভর ও ভরসা 
করে তাদের সব কিছুই তাঁর নিকট সোপর্দ করে থাকে। আর 
আলোচ্য অধ্যায়ে এ সব গুণাবলীর সাক্ষ্যই দেওয়া হয়েছে। 


(গ) তাদের নিকট যখন আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় তখন 
তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তাদের মনোবল সুদৃঢ় হয়। 


(ঘ) তারা যথাযথভাবে সালাত প্রতিষ্ঠা করে। আর তা যথাসময়ে 
ফরয, শর্ত ও রুকন অনুযায়ী পূর্ণভাবে আদায় করে। 


119 


(ঙ) তাদেরকে আল্লাহ যে ধন-সম্পদ রিযিক হিসেবে দিয়েছেন তা 
থেকে তারা আল্লাহর হুকুম মোতাবেক ফরয কিংবা মুস্তাহাব পালনে 
ব্যয় করে। 


উক্ত পাঁচটি বৈশিষ্ট্যের দ্বারা মুমিনগণ যা লাভ করবে তা হলো: 


উত্তম অনাবিল প্রতিদান, উচ্চমর্যাদা, গুনাহ মাফ এবং সুখময় 
জান্নাতের মধ্যে অঢেল ও অফুরন্ত রিযিক। 


আয়াতের শিক্ষা: সকাজে ঈমান বৃদ্ধি পায় এবং অসৎ কাজে ঈমান 
হাস পায়€। 


(প্রশ্ন: ১২৬) মহান আল্লাহ বলেন: 

০৯] ও ৫৮৩] Nass ০০০৫০ 
“আর রবের রহমত থেকে পথভ্রষ্টরা ছাড়া কে নিরাশ হয়”। (সূরা 
আল হিজর: ৫৬) 
এ আয়াতে উল্লেখিত: পথভ্রষ্ট করা? 


উত্তর: সকলকে স্মরণ রাখতে হবে যে, আল্লাহকে যিনি ভয় করবেন 
তিনি যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যান। বরং ভয় 
করতে হবে ঠিকই কিন্তু হতাশ হওয়া অনুচিত। আল্লাহর অবাধ্য বা 


£ আল-জামে আল ফরিদ: ১৪৫। 
120 


গুনাহর কাজকে ভয় করে চলা উচিৎ এবং আল্লাহর সন্তুষ্টিমূলক 
সৎকাজ করা ও তাঁর রহমতের আশা পোষণ করা আল্লাহর 
বান্দাদের বৈশিষ্ট্য। আর তারাই পথভ্রষ্ট, যারা সত্যনিষ্ঠ নির্ভুল পথের 
অনুসারী নয় অথবা তারা কাফের সম্প্রদায়। 


(প্রশ্ন: ১২৭) সবরের আভিধানিক ও পারিভাষিক অর্থ কি? তা কয় 
প্রকার, ঈমানের আলোকে এর হুকুম ও মর্যাদা কী? 


উত্তর: সবর আরবী শব্দ; যার অর্থ আকড়ে ধরে রাখা, বিরত রাখা । 


পারিভাষিক অর্থ হলো: ভয়-ভীতি বা বিপদ-আপদ কালে সংযত 
থাকা বা নিজেকে নিয়ন্ত্রণে রাখা । রাগ হয়ে মনের ক্ষোভ প্রকাশ 
করতে গিয়ে রূঢ় কিংবা অসংলগ্ন কথাবার্তা হতে জিহ্বাকে সংযত 
রাখা । বিপদ-আপদ কালে হাত পা এবং অন্যান্য অংগপ্রত্যঙ্গসমূহের 
ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কপালে-গালে 
আঘাত করা কিংবা জামা-কাপড়, চুল ইত্যাদি ছিড়ে উম্মাদের মত 
আচরণ না করা। 


আর ধৈর্য ঈমানের অংগ এবং ঈমান হলো দেহের সাথে মাথার 
সম্পর্কের অনুরূপ। ধৈর্য তিন প্রকার: 


(১) ধৈর্যের সাথে মহান আল্লাহর আদেশ প্রতিপালন করা । আর 
এটিই হলো আল্লাহর প্রকৃত আনুগত্য । 


121 


(২) ধৈর্যের সাথে আল্লাহর নিষেধ মেনে চলা, অর্থাৎ মহান আল্লাহর 
নাফরমানী ও পাপাচারে লিপ্ত না হওয়া । 


(৩) বিপদ-আপনদে সিদ্ধান্ত ও ফয়সালাকে ধৈর্যের সাথে মোকাবিলা 
করা । অর্থাৎ ভাগ্যের ফয়সালাকে ধৈর্যের সাথে মেনে নিয়ে সন্তুষ্ট 
থাকা। 


ধৈর্য ধারনের বিধান হলো: তা ফরয বা অবশ্য কর্তব্য€। 
(প্রশ্ন: ১২৮) মহান আল্লাহ বলেন: 


EE EA 22 
[)) :2৬০)] {45 345 48 52% 543 }আয়াতের ব্যাখ্যা এবং 


উত্তর: “যে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখে আল্লাহ তার হৃদয়ে 
প্রশান্তি দান করেন”। (সুরা আত-তাগাবুন: ১১) 


অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রাখে এমন ব্যক্তি কোনো প্রকার বিপদ- 
আপদে আক্রান্ত হলেও সে ধৈর্য ধারণ করে থাকে, কেননা তার 
জানা আছে যে সবকিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে৷ যে 
ধৈর্য ধারণ করে আল্লাহর ফয়সালাকে মেনে নেয় তার হৃদয় মনকে 
আল্লাহ হিদায়াতের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন। আর 
ধৈর্যের বিনিময়ে আল্লাহ দুনিয়ার ক্ষতি ও বিপদ আপদ দূর করে 


* আল-জামে আল ফরিদ: ১৫১। 
122 


দেন। ধৈর্যশীল ব্যক্তি সত্যিকারের হিদায়াত লাভ করে এবং অন্তর 
আত্মায় স্বস্তি অনুভব করে। তার আরো জানা আছে যে, শুধু ক্রটির 
কারণেই বিপদ-আপদ হয় না কিংবা বিপদ ঘটবার জন্য ভুল করা 
হয় না। 


আয়াতের ফায়দা বা শিক্ষা হচ্ছে: ধৈর্যাবলম্বন করলে হেদায়াত 
লাভের পথ সুগম হয়। হৃদয়ে স্বস্তি প্রশান্তি লাভ করা যায়। আর 
এটিই হচ্ছে ধৈর্যশীলদের সওয়াব যা পূর্ণের অন্তর্ভূক্ত“ । 


মহামহিয়ান আল্লাহ বলেন: 
৪৯০ SLUG Hh 9173 ২৮০১ SATA উ ৯০০০ 15 ) 
[০7 9০০ ৯০৭ 


“(১৫৫) আর এ সব ধৈর্যশীলদেরকে সু-সংবাদ দিন; (১৫৬) যারা 
বিপদ মুসিবতে আক্রান্ত হলে বলে থাকে যে আমরা সকলেই 
আল্লাহর মালিকানাধীন (অনুগত) এবং আমরা নিশ্চিতভাবে তারই 
নিকট প্রর্ত্যাবর্তনকারী”। (সুরা আল বাক্কারাহ) 


প্রশ্ন: ১২৯) মহান আল্লাহ বলেন: 


[1১৯4] € 483১১ ৩5 35015555519) 


“ আল-জামে ফরিদ পৃ: ১৫২। 
123 


“তাদের মধ্য থেকে আলেম ওলামা (পীর-পুরোহিত) সংসার 
বিরাগীদেরকে রবরূপে (হালাল-হারাম বিধায়ক) গ্রহণ বা নির্ধারণ 
করে নিয়েছে”। (সুরা আত-তাওবা: ৩১) 


উত্তর: মহামহিয়ান আল্লাহ জানাচ্ছেন যে, মুশরিক সম্প্রদায় 
আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম-ওলামা, পণ্ডিত, পীর-পুরোহিত 
সংসারত্যাগী বৈরাগীদেরকে মাবুদ বা উপাস্যরূপে গ্রহণ করে 
নিয়েছে। কেননা তারা আল্লাহর নাফরমানীমূলক গুনাহের কাজে 
তাদের আনুগত্য-অনুসরণ করে থাকে । অথচ তারা হালালকে হারাম 
এবং হারামকে হালাল বলে থাকে । 


'আহবার' অর্থ উলামা বা বিদ্যান এবং “রুহবান" হচ্ছে দুনিয়াবিমুখ 
‘আবেদ সম্প্রদায় যারা শুধু ইবাদাত বন্দেগীতে মগ্ন থাকে+১। 


(প্রশ্ন: ১৩০) মহান আল্লাহ বলেন: ০ Sots 2৬ স্পা 
[৬ 2৩4] € ও 5555 455 ৩৫৬ 1 ৬ ৬:০1 “তারা কি 
অপেক্ষা উত্তম ফয়সালাকারী কে?” (সূরা আল-মায়েদাহ: ৫০) 


এ আয়াতের ভাবার্থ এবং শিক্ষণীয় বিষয় কী? 


“5 আল-জামে আল ফরিদ, পৃষ্টা: ১৬৪। 
124 


উত্তর: মহান আল্লাহ উক্ত আয়াতে বিদ্রপাত্মক প্রশ্ন করে অন্যান্য 
বিধান ও মতবাদকে অস্বীকার করেছেন। কেননা আল্লাহর হুকুম- 
বিধানই চুড়ান্ত সত্য বিধান এবং পূর্ণাঙ্গ কল্যাণময়। আর নিষেধাজ্ঞা 
জারী করা হয়েছে, সর্বপ্রকার ক্ষতিকর পাপাচারের উপর ৷ এ সব 
বিষয়বস্তুও বর্জন করতে হবে যা আল্লাহর শরীয়তে স্বীকৃত হয় নি। 
বরং তা কতিপয় ব্যক্তির মনগড়া বক্তব্য বিশ্লেষণ বিদ'আত এবং 
স্বরচিত পরিভাষা ছাড়া আর কিছুই নয়। অন্ধকার যুগেও জাহেল 
লোকেরা অজ্ঞতা, মুর্খতার বেড়াজালে বিভ্রান্তিকর বিধি-বিধান প্রতিষ্ঠা 
করে রেখেছিল। 


আয়াতের শিক্ষা: আল্লাহ প্রদত্ত এবং রাসূল সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত হুকুম বিধান অবজ্ঞা বা অপছন্দ করে 
জাহেলিয়াতের হুকুম-বিধান গ্রহণ ও অনুসরণকারীদেরকে সাবধান 
করে দেওয়া হয়েছে। 


প্রশ্ন: ১৩১) আল্লাহ বলেন: [৮:১০] € ১250 9১256 ) 
“তারা রহমানের সাথে কুফরী (অস্বীকার) করে”। (সূরা আর- 
রাদ:৩০) এ আয়াতাংশ নাযিলের উপলক্ষ্য কি? যারা আল্লাহর কিছু 
নাম ও গুণকে অস্বীকার করে তাদের হুকুম কী? 


উত্তর: এ আয়াতাংশ নাযিল হয়েছে এ সব মুশরিক সম্প্রদায়কে 
উপলক্ষ্য করে যারা আল্লাহর ‘নামকে উদ্ধত্যের সাথে অবজ্ঞা, 
অস্বীকার করেছে। 


125 


অথচ “আর-রহমান” মহান আল্লাহর পবিত্র একটি নাম এবং 
‘রহমত’ মহান আল্লাহর সাদৃশ্যহীন গুণাবলীর অন্তর্ভুক্ত । আর মহান 
আল্লাহর সাদৃশ্যহীন পবিত্র নাম ও গুণাবলীর প্রতি ঈমান আনা 
ফরয মহান আল্লাহর সর্বোচ্চ মর্যাদার সাথে সংগতিপূর্ণ সাদৃশ্যহীন 
তাঁর নাম ও গুণ বৈশিষ্ট্যের স্বীকৃতি দিতে হবে। আর যে তা 
অস্বীকার বা অমান্য করবে সে কাফের বলে বিবেচিত হবে । 


প্রশ্ন: ১৩২ মহান আল্লাহ বলেন: 

€ ft 23 13 রব? ৪৫০ রি এ এ গর্রি ০১৪৭ A et 4 

dg ঠে ১১৯% 9853 19১? ৫ ১৯০১ ০:৬1 22০ 4552) 
[/.:-১1৮০31]€ SG IE ৩ 67545 


“আর আল্লাহর যে সব নাম আছে তা সর্ব সুন্দর উত্তম, অতএব সে 
নাম ধরেই তাকে ডাক। আর তোমরা তাদেরকে বর্জন কর যারা 
আল্লাহর নামসমূহের বিকৃতি করে থাকে। তারা তাদের কৃতকর্মের 
যথপোযুক্ত প্রতিদান শীঘ্রই পাবে”। (সুরা আল-আরাফ: ১৮০), এ 


উত্তর: মহামহিয়ান আল্লাহ জানাচ্ছেন যে, তাঁর অনেক নাম আছে 
এবং তা সর্বোত্তম ও সুন্দর, অর্থাৎ তাঁর নামের চেয়ে উত্তম বা 
সমকক্ষ আর কিছুই নেই। আর সে সব নাম পূর্ণাংগ গুণ 
বৈশিষ্ট্যমপ্তিত। আল্লাহ আমাদেরকে এ নাম ধরেই তাকে ডাকতে বা 


£ আল-জামে আল ফরিদ, পৃষ্ঠা: ১৭০। 
126 


দো'আ প্রার্থনা করতে বলেছেন। তার প্রশংসাও করতে হবে এসব 
নাম ও গুণের স্বীকৃতি দিয়ে । আর বর্জন করতে হবে তাদেরকে যারা 
মর্যাদাবান উত্তম বলে স্বীকার করে না। তারা আল্লাহর দুষমন মুর্খ ও 
জাহেল। আর আমরা যেন তাঁর নামের সঠিক তাৎপর্য ও হাকীকত 
নিয়ে কোনোরূপ বিভ্রান্তির সৃষ্টি না করি। আমাদেরকে সঠিক অর্থের 
ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করতে হবে। আবার সতর্ক থাকতে যেন 
কুরআন-সুন্নাহর প্রমাণহীন মনগড়া কোনো কিছুকে এ নামসমূহের 


অন্তর্ভুক্ত করে না ফেলি। 


অতঃপর আল্লাহ মুলহিদ বা আল্লাহর নাম বিকৃতকারী তার অর্থের 
ব্যাপারে পথভ্রষ্ট লোকদের পথ অনুসরণকারীদেরকে আখিরাত 
দিবসে তাদের কৃতকর্মের যথোপযুক্ত প্রতিদান আযাব দানের ঘোষণা 
দিয়েছেন। 


(প্রশ্ন: ১৩৩) ইলহাদ কি? আল্লাহর নামসমূহের ক্ষেত্রে ইলহাদ অর্থ 
কী? ইলহাদ কত প্রকার ও কী কী, উদাহরণ দিন? 


উত্তর: ইলহাদ হলো, উদ্দেশ্য ও লক্ষ্যে বিচ্যুতি ঘটা, সত্য এড়িয়ে 
যাওয়া, বিমুখ হওয়া ও পথভ্রষ্ট হওয়া, বক্রতা অবলম্বন। আর সে 
কবরের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে “আল-লাহদ” যেখানে কবরস্থ 
লোককে কিবলার দিকে সরিয়ে রাখা হয়। 


127 


ব্যাপারে বক্রতা অবলম্বন করা; যেমন সুস্পষ্ট, সত্য-সঠিক এবং 
প্রমাণিত অর্থ ব্যাখ্যা গ্রহণ না করে বিকৃতি ঘটিয়ে, অপব্যাখ্যার 
আশ্রয় নিয়ে সত্য বিমুখ হওয়া । 


ইলহাদের প্রকারভেদ: 


(১) আল্লাহর নামের পবিত্র শব্দ হতে ঘুর্তির নামকরণ, যেরূপ 
করতো অন্ধকার যুগের মুশরিকরা । যেমন তারা মূর্তির নাম দিয়েছিল 
আল্লাত; এ শব্দ উদ্ভাবন করেছিল আল-ইলাহ শব্দ থেকে, তারা 
আরো আবিষ্কার করেছিল আল-উষযা, এ শব্দ উদ্ভাবন করেছিল 
আল-আযীয থেকে এবং মানাত নাম রেখেছিল আল-মান্নান শব্দ 
থেকে উদ্ভাবন করে। 


(২) মহান আল্লাহকে এমন কোনো নামে অভহিত করা যা তার 
মর্যাদা ও ইযযাতের সাথে সংগতিপূর্ণ নয় বরং তাতে মহত্ব ও মর্যাদা 
সংকুচিত হয়। যেমন; খ্ৰীষ্টান (নাসারা) সম্প্রদায় আল্লাহকে পিতা 
নামে অভিহিত করে থাকে। 


(৩) আল্লাহর মর্যাদা ও গুণকে খাটো করার অপচেষ্টা,যেমন; ইয়াহুদী 
সম্প্রদায় আল্লাহকে ফকীর বা অন্যের মুখাপেক্ষী ভিক্ষুক বলার ধৃষ্টতা 
দেখিয়েছে। তারা আল্লাহকে আরো যে সব অপবাদ দিয়েছে তার 
মধ্যে আছে যে, তিনি বিশ্রাম গ্রহণকারী এবং আল্লাহর হাত সংকুচিত 
অর্থাৎ তিনি কৃপণ। 


128 


(8) আল্লাহর সুন্দর নামসমূহের হাকীকত তথা বাস্তব অর্থ অস্বীকার 
করা এবং সংগতিপূর্ণ সঠিক অর্থকে পরিহার ও পরিবর্তন করা। 
যেমন; জাহমিয়া সম্প্রদায় আল্লাহর নামসমূহকে গুণ-বৈশিষ্ট্য এবং 
অর্থহীন বলে থাকে। তারা বলে আল্লাহ সামী" কিন্তু শ্রবণ নেই। 
তিনি 'বাছীর' কিন্তু চোখ নেই ইত্যাদি। মহামহিয়ান আল্লাহ এ সব 
লোকদের বিভ্রান্তিকর কথা-বার্তা হতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। 


(৫) মহান আল্লাহর পূর্ণাঙ্গ গুণ-বৈশিষ্টকে তাঁরই সৃষ্টির গুণের সাথে 
সংগতিপূর্ণ মনে করা বা সাদৃশ্য স্থাপন করা। যেমন; এরূপ বলা যে, 
হাতের মত ইত্যাদি । 


মহান আল্লাহ এ সব সত্যন্রষ্ট সম্প্রদায়ের অপবাদ, বিকৃতি, থেকে 
সম্পূর্ণ মুক্ত, তিনি সর্বোচ্চ মহামহিয়ান। 


প্রশ্ন: ১৩৪) আল্লাহর নাম ও গুণসমূহের ব্যাপারে আহলুস-সুন্নাহ 
ওয়াল জামা'আতের নীতির ব্যাখ্যা কী? 


উত্তর: আল্লাহ তাঁর নাম ও গুণসমূহকে ঠিক এভাবে বিশ্বাস করা 
যেভাবে আল্লাহ নিজে এবং তার রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বর্ণনা করেছেন। আর তাতে আল্লাহর মহাত্ম-মর্ধাদার সাথে অবশ্যই 
সংগতি থাকতে হবে। তাঁর নাম ও গুণসমূহের কোনো কিছুই 
অস্বীকার করা যাবে না। তাঁর নাম এবং গুণের কোনো প্রকার 
সাদৃশ্যও সাব্যস্ত করা যাবে না। মহান আল্লাহ বলেন: 


129 


[১14১১ nat ৩০০9 2৪ 44৮৫ ST) 
“তাঁর মতো কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদরষ্টা”। (সূরা 
আশ-শুরা: ১১) 
(প্রশ্ন: ১৩৫) আল্লাহর সুন্দর নামসমূহের কিছু উদাহরণ দিন? 
উত্তর: আর-রহমান (দযাময়), আর রহীম (দয়ালু), আস সামী 
(সর্বশ্লোতা) আল-বাসীর (সর্বদ্রষ্টা), আল-আযীয (পরাক্রমশালী), 
আল-হাকীম (প্রজ্ঞাময়) আল-হালীম (সহনশীল), আল-আলীম 
(সর্বজ্ঞ), আল-আলীউল কাবীর (সর্বোচ্চ, মহান) আল-হাইউল 
কাইউম (চিরঞ্জীব, সংরক্ষক ও বিধায়ক) । 


প্রশ্ন: ১৩৬) আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে, 
রাসূল সম্লাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বলেন: 


(84-15-5৬৮1 82148 31 ৪৩ ৭ ৮:55 8555 2 Sh 


“আল্লাহর নিরানববই নামটি নাম রয়েছে যে ব্যক্তি সেগুলোর 
যথাযথভাবে আয়ত্ব করতে সক্ষম হবে সে জান্নাতে প্রবেশ করবে”। 
(বুখারী, ২৭৩৬ ও মুসলিম, ২৬৭৭) 


হাদীসে উল্লেখিত ‘আহসাহা’ এ শব্দের তাৎপর্য কী? আল্লাহর 
নামসমূহ কি উল্লেখিত সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ? প্রমাণ দিন? 


“ আল-জামে আল ফরিদ পৃ: ১৯৭। 
130 


উত্তর: আল্লাহর নিরানব্বইটি নাম “ইহসা" করার তিনটি তাৎপর্য 
আছে: 


(১) পবিত্র শব্দসমূহ উচ্চারণসহ আয়ত্ব করা। 
(২) সেগুলোর অর্থ ও তাৎপর্য অনুধাবন করা। 


(৩) সে শব্দগ্ুচ্ছের মাধ্যমে আল্লাহকে ডাকা এবং দো'আ করা। 
আল্লাহর কাছে দো'আ প্রার্থনা এবং তাঁর মহত্ব-প্রশংসা করার মাধ্যমে 
আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া ও ফরিয়াদ করা। 


আল্লাহর নাম উক্ত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। তার প্রমাণ হলো 
প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী: 


(535 Alls Bs ৩০:৪৭ ADS ৬৪1৫০ 
“হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি তোমার স্বঘোষিত এ সব 
নাম নিয়ে যে নামসমূহ তুমি নিজের জন্য পছন্দ করে রেখেছো, 
কিংবা তোমার কিতাবে উল্লেখ করেছো অথবা তোমার বান্দাদের 
মধ্যে কাউকে শিখিয়েছ কিংবা তুমি নিজের কাছে গোপন করে 
রেখেছ” । (আহমাদ, আবু হাতেম, ইবনে হিববান তার সহীহ গ্রন্থে) 


অর্থাৎ: আল্লাহর নামসমূহ তিন প্রকারের; 


131 


(১) আল্লাহর স্বঘোষিত কিছু নাম বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা 
করেছেন তাকে জানিয়েছেন। 


(২) কিছু নাম তাঁর কিতাবে উল্লেখ করেছেন এবং তা বান্দাদেরকে 
অবহিত করেছেন। 


(৩) মহান আল্লাহ আরো কিছু নাম নিজের কাছে গোপন করে 
রেখেছেন এবং তা সৃষ্টির কেউই তা জানে না। 


(প্রশ্ন: ১৩৭) আল্লাহর সুন্দর নামের ব্যাপারে ঈমানের দাবী কয়টি ও 
কী কী? 


উত্তর: আল্লাহর সুন্দর নামের প্রতি ঈমানের দাবী তিনটি; (এক) 
নামসমূহের প্রতি বিশ্বাস রাখা । (দুই) নামের সঠিক তাৎপর্য মেনে 
নেয়া। (তিন) নামের ব্যাপারে নির্ভরযোগ্য মনীষীদের প্রমাণভিত্তিক 
বিশ্লেষণ গ্রহণ করা। 


সুতরাং আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, মহান আল্লাহর 
পরিব্যাপ্ত, তিনি সর্বশক্তিমান; যা ইচ্ছা তা করতে পারেন। আর 
মহামহিয়ান সর্বোচ্চ মর্যাদাবান আল্লাহর অন্যান্য সুন্দর নামসমূহ এবং 
উচ্চতর গুণ-বৈশিষ্ট্যের প্রতিও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 


প্রশ্ন: ১৩৮) সর্বশ্রেষ্ঠ মহতৃপূর্ণ আল্লাহ বলেন: 


132 


[২0০০] © 572601৬5255 EH 59902) 


উত্তর: আল্লাহ তাদেরকে ভৎর্সনা করছেন যারা তাঁর নিয়ামতকে 
অন্যের সাথে যুক্ত করে থাকে এবং শির্কে লিপ্ত হয়। যেমন কেউ বা 
বলে থাকে যে, ঝড়- বাতাস ভালো ছিল এবং মাঝি-মাল্লা বা নাবিক 
ছিল দক্ষতাসম্পন্ন সে জন্য বিপদ হয় নি। এ ধরনের আরো যে সব 
কথা-বার্তা অনেক মানুষের মুখে উচ্চারিত হয়ে থাকে তা সবই 
শরীয়ত পরিপন্থী+$। 


(প্রশ্ন: ১৩৯) হুযাইফা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে, নবী 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(১৩ 25 33201 25 5185 ১৪9 SH IG UGE 51958 Yh 


“তোমরা বলবে না যে, আল্লাহ যা ইচ্ছা করেছেন এবং অমুকে যা 
চেয়েছে তাই হয়েছে । বরং বলবে যে, আল্লাহ যা ইচ্ছা করেছেন 
অতঃপর অমুকে যা কামনা করেছে (করতে চেয়েছে) তাই হয়েছে” । 
(আবু দাউদ, নং ৪৯৮০, আহমদ ৫/৩৮৪) 


এ বিষয়ে ইব্রাহীম আন-নাখায়ী বলেন যে, আমি আল্লাহর আশ্রয় 
চাচ্ছি এবং আপনারও আশ্রয় চাচ্ছি, বলা মাকরুহ। তবে জায়েয 


& আল-জামে আল ফরিদ পৃষ্ঠা: ১৭২। 
133 


হবে এভাবে বললে ‘আল্লাহ অতঃপর আপনার আশ্রয় চাই। তিনি 
বলেন, সবাই যেন বলে, ‘যদি আল্লাহ অতঃপর অমুকের সাহায্য না 
পেলে মুক্তি পেতাম না”। কিন্তু এ কথার মধ্যে আল্লাহর সাথে “এবং 
সংযুক্ত করে অন্য কিছুই উল্লেখ করা যাবে না। (আব্দুর রাষযাক 
এবং ইবনে আবী দুনিয়া)। 


উপরোক্ত বিষয় বস্তুর ব্যাখ্যা কী এবং আল্লাহ ব্যতীত অন্য কিছুর 


উত্তর: আরবী ভাষায় “19” অক্ষর দ্বারা পূর্বা-পর বিষয়কে একত্রিত 
করা হয়ে থাকে, কিংবা একটি আগে অপরটা পরে তাও বুঝায় না, 
বরং ওয়াও (এবং) দ্বারা পূর্বা-পর দুটোকেই একসাথে বুঝানোর জন্য 
ব্যবহৃত হয়ে থাকে । আর সৃষ্টিকে ্রষ্টার সমপর্যায় বলা, বিশ্বাস করা 
শির্ক বা অংশীবাদীতা। কিন্তু () সুম্মা বা 'অতঃপর' শব্দ দ্বারা পূর্বা- 
পর বিষয়কে সমপর্যায়ের বুঝায় না বরং পূর্বাপর বিষয়ের মধ্যে 
পার্থক্য বা স্তর বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে । অতএব আরবী 
(=) সুম্মা বা ‘অতঃপর’ শব্দ ব্যাবহার করা দোষনীয় নয়; কেননা 
তাদ্বারা পার্থক্য বা স্তর বুঝানো হয়ে থাকে এবং পরের বিষয়কে 
পূর্বের বিষয়ের অনুগত প্রমাণ করে। 


যে সব বিষয়ের সমাধান আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয় 
সে সব বিষয়ে অন্যের কাছে আশ্রয়-নিরাপত্তার আবেদন নিবেদন 
জানানো বড় শির্কের অর্ন্তভুক্ত । তবে আল্লাহর সৃষ্ট জীবনের পক্ষে যে 


সব বিষয়ে সমাধান করা অসম্ভব নয় সে বিষয়ে তাদের সাহায্য 
134 


চাওয়া জায়েয। কিন্তু আহ্বান-আবদার সর্তকতা অবলম্বন করতে 
হবে যেন আল্লাহ ও বান্দার মাঝে শির্ক না হয়ে যায়। আর হ্যাঁ যে 
ব্যক্তি জীবিত ও উপস্থিত সে কোনো কিছু করতে সক্ষম, পক্ষান্তরে 
হবে না। কেননা মৃতরা সাড়া দিতে অক্ষম এবং কারোই কোনো 
কল্যাণ কিংবা অকল্যাণ করার সাধ্য তাদের নেই। 


অতএব তাদের সানিধ্যে কোনো কিছু পেশ করা কিংবা উপস্থাপন 
করা সম্পূর্ণ নাজায়েয”। 


প্রশ্ন: ১৪০) মহান আল্লাহ বলেন: 


SLUR 108 ৩ 5 S25 GH এড খু) 
[৮ 


“তারা বলে যে, দুনিয়ার (পার্থিব) জীবনই আমাদের একমাত্র জীবন; 
আমরা মৃত্যু বরণ করি এবং বেঁচে থাকি, আর মহাকালই (প্রকৃতি) 
আমাদেরকে ধ্বংস করে”। (সূরা জাসিয়া: ২৪) এ আয়াতের ব্যাখ্যা 
কী? 


উত্তর: আলোচ্য আয়াতে সুমহান আল্লাহ কাফের সম্প্রদায়ের সং 
এবং তাদের সাথে সংযুক্ত আরব মুশরিক সম্প্রদায় যারা 
পুনরুথানকে অস্বীকার করে থাকে এদের ধ্যান-ধারনার বিবরণ 


% হাশিয়াতু ইবনে কাসেম পৃ:৩০৪। 
135 


প্রকাশ করেছেন। তারা বলে যে, দুনিয়ার জীবনই আমাদের একমাত্র 
জীবন যেখানে আমরা অবস্থান করছি এটা ছাড়া আর কোনো জীবন 
নেই। আমাদের মধ্যে কারো মৃত্যু হয় এবং কেউবা বেঁচে থাকে, 
অর্থাৎ কতিপয় লোকের মৃত্যু হয় এবং অন্যরা বেঁচে থাকে। 
পুনরুথান বা কিয়ামত বলতে কোনো কিছু নেই। 


তারা আরো বলে যে, মহাকালের (প্রকৃতি) ধারাবাহিকতায় রাত- 
দিনের ব্যবধানে, যথোপযুক্ত বয়স অতিবাহিত হওয়ার পর ক্ষয়প্রাপ্ত 
হয়ে আমরা বিলুপ্ত হয়ে যাই। তারা সৃষ্টিকর্তা প্রতিপালকের অস্তিত্ব 
এবং তাঁর আদেশ, কর্তৃত্রে বিশ্বাস করে না। 


(প্রশ্ন: ১৪১) সহীহ হাদীসে আবু হুরাইরাহ রাদিয়াল্লাহ আনহু থেকে 
বর্ণিত আছে; নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান 
আল্লাহ বলেছেন: 


0৩419 521 49 ১১3। sos FUG BUCA SH ৯1 
OAD 2৯ 2১ ৩5 ০৯41 1১5 3:15) 9 


“আদম সন্তান মহাকালকে গালি দিয়ে (মন্দ বলে) আমাকে কষ্ট 
দেয়। কেননা আমিই মহাকাল; আমার হাতেই সবকিছু আমিই রাত 
এবং দিনের আবর্তন ঘটিয়ে থাকি”। অন্য বর্ণনায় আছে 
“মহাকালকে গালি দিবেনা কেননা তিনি আল্লাহই প্রকৃত মহাকাল।” 


* আল জামে আল ফরিদ পৃ: ১৮১। 
136 


(মুত্তাফিকুন আলাইহি বুখারী হাদীস নং ১৬৯৪, মুখতাসার যুবাইদী 
পৃষ্ঠা নং ৫৯৩, মুসলিম: ২২৪৬) 


এহাদীসের ভাবার্থ কী? মহাকালকে গালি দেয়ার হুকুম কী? ব্যাখ্যা 
সহ বুঝিয়ে দিন? 


উত্তর: অন্ধকার যুগে আরবরা যখন কঠিন বিপদ-আপদ এবং জটিল 
সমস্যার সম্মুখীন হত তখনই তারা মহাকালকে গালি দিত বা মন্দ 
বলতো । তারা বলতো: “হতাশাজনক অকর্মন্য মহাকাল আমাদেরকে 
বিপদে ফেলেছে’ ৷ অর্থাৎ তারা বিপদ-আপদের জন্য মহাকালকে 
দোষারোপ করতো। অথচ বিপদ-আপদ সব আল্লাহই দিয়ে থাকেন। 
অতএব গাল-মন্দ আল্লাহর উপরই পতিত হয়; কেননা ভাল-মন্দ সব 
আল্লাহই পরিচালনা করে থাকেন। যেমন; মহান আল্লাহ বলেন; 
(৬19 0401 51) “আমিই রাত এবং দিনের পরিবর্তন করি” আর 
এ পরিবর্তন মহান আল্লাহর কতৃত্বে সংঘটিত হয়ে থাকে তা হয়ত 
মানুষ পছন্দ করে কিংবা অপছন্দ করে। 


“মহাকাল প্রকৃত পক্ষে আল্লাহ” এ কথার অর্থ হচ্ছে যে, চলমান 
বিশ্ব জগতে মহাকালের গতিপথে ভাল কিংবা মন্দ সব কিছুই মহান 
আল্লাহর ইচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয়ে থাকে । তিনি 
ভাল-মন্দ সংগঠিত করার ব্যাপারে তাঁর কোনোই শরীক নেই। 


137 


অতএব মহাকালকে গাল-মন্দ করা বা দোষারোপ করা হারাম 
কেননা তার ফলে আল্লাহকে গালি দেওয়া হয় এবং তাঁকে কষ্ট 
দেওয়া হয়। তিনি বলেছেন: “আদম সন্তান মহাকালকে গালি দিয়ে 
আমাকে কষ্ট দেয় কেননা আমিই মহাকাল” । 


সুতরাং মহাকালকে গালি প্রদানকারীর হুকুমের দুটি পর্যায়; হয়ত সে 
আল্লাহকে গালি দিচ্ছে অথবা আল্লাহর সাথে মহাকালকে শরীক 
করছে। যদি কেউ মনে করে মহাকাল এবং আল্লাহ যৌথভাবে 
বিপদ-আপদ সংঘটিত করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর যে 
স্বীকার করে যে, আল্লাহই এককভাবে তা সংঘটিত করেছেন 
তারপরও এ সংঘটিত কাজকে গালি দিল, প্রকৃতপক্ষে সে মহান 
আল্লাহকেই গালি দিল” । 


(প্রশ্ন: ১৪২ } মহান আল্লাহ বলেন: 


50555 3355 DUB Ll ০৪৪ ও ৫954 পেট ওঠ) 
০৩১১৭] (OMSL) TS BEE ও I © 6583 48 
[A 


এ আয়াতের অর্থ, ব্যাখ্যা এবং শিক্ষণীয় বিষয়গুলি কী? 


উত্তর: “(৬৫) আর যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলে 
তারা বলে যে; আমরাতো কথার কথা বলছিলাম এবং ক্রিয়া-কৌতুক 


5 আল-জামে আর ফরীদ, পৃষ্ঠা: ১৮২। 
138 


এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে? (৬৬) অপরাধ এড়ানোর 
জন্য বাহানার চেষ্টা করো না; তোমরা ঈমান আনার পর কাফের হয়ে 
গেছ”। (সুরা আত-তাওবাহ) 


অর্থাৎ মহান আল্লাহ তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলেন যে, আল্লাহ সম্পর্কে, তাঁর বিধান সম্পর্কে, অতঃপর রাসূল 
সম্পর্কে এবং সাহাবাদের সম্পর্কে, এ সব মুনাফিক সম্প্রদায়ের 
অসংলগ্ন কথাবার্তা, ঠাট্টা-বিদ্রপ ও তিরস্কার প্রসঙ্গে আপনি যদি প্রশ্ন 
করেন: তখন তারা আপনাকে বলে থাকে যে; “হে মুহাম্মাদ, আমরা 
দোষনীয় কিছু করি নি বরং আমরা নিজেরা হাসি তামাসা ও কথার 
কথা বলে পথে-ঘাটে সময় অতিবাহিত করেছি মাত্র কিন্তু ঠাট্টা-বিদ্ধপ 
করা আমাদের উদ্দেশ্য নয়” । 


তবে তারা যত প্রকারই ওযর পেশ করুক না কেন তাতে আল্লাহর 
আযাব থেকে পরিত্রান পাবে না। বরং তাদের কার্যকলাপ গর্হিত, 
অমর্ধাদাকর এবং বিদ্রপ-উপহাসের অন্তর্ভুক্ত; অতএব তারা ঈমান 
আনার পরে কাফের হয়ে গেছে। 


আয়াতের শিক্ষা: সত্য দীন আল-ইসলাম এবং ইসলামের 
অনুসারীদের সাথে কোনো প্রকার খেল-তামাসা, বিদ্রুপ করা কুফরী। 


(প্রশ্ন: ১৪৩) আনুগত্যে শির্ক এবং ইবাদাতে শির্ক এ দুইয়ের মধ্যে 
পার্থক্য কী? 


139 


উত্তর: আনুগত্যে শির্ক হচ্ছে; অংশিদারিত্বের (শির্কের) মৌখিক বা 
উদ্দেশ্য নয়। আর একথার প্রমাণ হলো আল্লাহর বাণী: 


[1৭+:-91১০31] ধর 28৮৬ ১১) 


“তারা দুজনে তাঁর (আল্লাহর) অংশিদার বানাল”। (সূরা আল- 
আ'রাফ: ১৯০) কাতাদাহ এ প্রসংগে বলেন: আল্লাহর মৌখিক ও 
বাহ্যিক আনুগত্যে অংশীদার করল কিন্তু আল্লাহর ইবাদাতে অংশীদার 
নয়১2। 


(প্রশ্ন: ১৪৪) ইবনে হাযম রহ. বলেন: “যে সব নামকরণে আল্লাহ 
ছাড়া অন্য কিছুর ইবাদাতের ইংগিত থাকবে সে ধরনের নাম রাখা 
সর্বসম্মতভাবে হারাম। যেমন; আবদে ওমর (ওমরের বান্দা বা 
দাস) আব্দুল কাবা (কাবার দাস) ইত্যাদি'। ইবনে হাযমের এ কথার 
ব্যাখ্যা কী? 


উত্তর: আবু মুহাম্মাদ ইবনে হাযম ছিলেন স্পেনের আলেম। তিনি 
বলেন; আলেম সমাজ সর্বসম্মতভাবে আল্লাহ ব্যতীত অন্য কারো 
ইবাদাত-উপাসনাকে হারাম বলেছেন । কেননা একদিকে তা আল্লাহর 
প্রভুত্বে এবং ইবাদাত বন্দেগীতে শির্ক; অন্যদিকে সব সৃষ্টির 
মালিকানা আল্লাহর এবং সবই আল্লাহর দাস। আর সব কিছুর 


» আল-জামে আল ফরিদ, পৃষ্ঠা:১৮৬। 
140 


প্রতিপালক উপাস্য মাবুদ তিনি ব্যতীত ইবাদাতের যোগ্য আর কেউ 
নেই। তিনি মহাপবিত্র এবং প্রশংসাময়। 


(প্রশ্ন: ১৪৫) জাবের রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল 
সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


(41 ১ এ 459 4055 3 


“আল্লাহর সত্তার বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু চাইবে না”। (আবু 
দাউদ) এ হাদীসের ব্যাখ্যা ও শিক্ষনীয় বিষয় কী? 


উত্তর: এ হাদীসে দো'আ প্রার্থনাকারীদের জানানো হয়েছে যে, তারা 
যেন আল্লাহর নাম এবং গুণসমূহের উচ্চ মর্যাদা রক্ষা করে। আল্লাহর 
চেহারার দোহাই দিয়ে দুনিয়ার কোনো কিছু প্রার্থনা না করে বরং 
চাইতে হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়-বস্তু আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 
বিষয় হচ্ছে জান্নাতের প্রার্থনা। জান্নাতে রয়েছে চিরস্থায়ী সুখ-শান্তি, 
আল্লাহর সন্তুষ্টি, সুমহান সত্ত্বার দর্শনলাভ এবং তার সুমিষ্ট আহ্বানের 
অপূর্ব স্বাদ আস্বাদন। 


অতএব এ ধরনের উচ্চাভিলাষী প্রাপ্যের জন্য আল্লাহর সত্ত্বার দোহাই 
দিয়ে প্রার্থনা করা উচিৎ ৷ তবে দুনিয়াবী এবং দ্বীনি বিষয়ে আল্লাহর 
কাছেই প্রার্থনা করতে হবে কিন্তু আল্লাহর সত্ত্বা বা চেহারার দোহাই 
দিয়ে চাওয়া যাবে না। হাদীসে আছে: 


141 


“যে আল্লাহর চেহারার দোহাই দিয়ে সাধারণ কিছু প্রার্থনা করবে সে 
অভিশপ্ত হবে। আর সেও অভিশপ্ত যার কাছে আল্লাহর সত্তার দোহাই 
দিয়ে কিছু চাওয়ার পর প্রার্থিতকে নিষেধ করা হয়েছে। যতক্ষণ না 
খারাপ বা অন্যায় কিছু চাইবে।” [ত্ববারানী, ২২/৩৭৭) 


হাদীসের শিক্ষা: 


(১) আল্লাহর চেহারার দোহাই দিয়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত 
ছাড়া আর কিছু প্রার্থনা করা উচিৎ হবে না। 


(২) মহান আল্লাহর সাদৃশ্যহীন যথাযথ মার্যাদার সাথে সংগতিপূর্ণ 
চেহারা আছে তার প্রমাণ পাওয়া যায়। 


(প্রশ্ন: ১৪৬) মহান আল্লাহ বলেন: 
৮৭ ০০১0৫ 9558 এ ৬5৬৫) 


“নিশ্চয়ই আমি সবকিছু সৃষ্টি করেছি যথাযথ পরিমাণ অনুসারে”। 
(সুরা আল-কামার: ৪৯) 


তারুদীরের উপর কীভাবে ঈমান আনতে হবে? তক্রদীরের পর্যায় 
কয়টি? 


উত্তর: তাকদীর হচ্ছে; সুদৃঢ় বিশ্বাস করা যে, আল্লাহ যা ইচ্ছা করেন 

তা হয় আর যা করতে চান না তা হয় না। এমন কোনো কিছুরই 

অস্তিত্ব পাওয়া যাবে না যা আল্লাহর ইচ্ছা ও নিয়ন্ত্রণমুক্ত। অতএব 
142 


আল্লাহর ইচ্ছা ব্যতীত শুধু ভুলের কারণে কেউ আক্রান্ত হয় না 
কিংবা বিপদে ফেলার জন্যে কাউকে ভুলে পথে পরিচালিত করা হয় 
না। ত্বাকদীরের প্রতি ঈমানের চারটি ধারা: 


(এক) সৃষ্টির অস্তিত্ব লাভ করার আগেই আল্লাহ সব কিছু (পূর্বা-পর) 
জানেন। 


(দুই) আসমান ও যমীন সৃষ্টি করার আগেই আল্লাহ সবকিছু (ভাল- 
মন্দ ইত্যাদি) লিপিবদ্ধ করে রেখেছেন। 


(তিন) সৃষ্টির সব কিছুই আল্লাহর নিরংকুশ কতৃত্বের ইচ্ছাধীন। 
(চার) আল্লাহর ইচ্ছানুযায়ী ভাল-মন্দ সবকিছুই যথাযথভাবে সৃষ্টি 


হয়ে থাকে১। 


প্রশ্ন: ১৪৭) ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত আছে 
যে, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 


পে 
০ 


(45565 2557 452 ৯১৮৬ 
লোকেরা, তারপর তাদের পরবর্তী লোকেরা, অতঃপর যে সম্প্রদায় 
আসবে তারা সাক্ষী দেওয়ার আগেই শপথ করবে এবং শপথের 


5 হাশিয়াতু ইবনে কাসেম-৩৬৪। 
143 


আগেই সাক্ষী দিবে” (বুখারী: হাদীস নং ২৬৫১, মুসলিম; হাদীস নং 
২৫৩৫) এ হাদীসের মূল বিষয়বস্তু কী? 


উত্তর: এ হাদীসে হিজরী প্রথম তিন শতাব্দীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা 
হয়েছে পরবর্তী কালের চেয়ে। আর এটা সুস্পষ্ট যে, শুধুমাত্র প্রথম 
তিন শতাব্দীই উত্তম তার পরের সময়কাল উত্তম নয়। এর মধ্যে 
আরো নির্দেশনা আছে যে, দ্রুত সাক্ষী না দেওয়া এবং কসম না 
করা। যাদের মনোবাসনা দুনিয়া কেন্দ্রিক তারা আখেরাতক ভুলে 
যায়। তাদের কাছে সত্যের সাক্ষ্য-স্বীকৃতি এবং কসম-শপথ যথাযথ 
গুরুত্ব পায় না। কেননা তাদের ঈমানে কমতি আছে, তাদের অন্তরে 
আল্লাহর ভয় অনুপস্থিত এবং এসব ব্যাপারে অবহেলা করে থাকে। 


প্রশ্ন: ১৪৮) মহান আল্লাহ বলেন: 


এসএ] GS এক GENES ০১০85 (40 2155) 
[৭ 


“তোমরা আল্লাহর অংগীকার (যথাযথ ভাবে) রক্ষা করবে; যখন 
তোমরা পরস্পরে অংগীকার কর এবং তোমরা (আল্লাহর নাম নিয়ে) 
শপথ দৃঢ় করলে তা আর ভংগ করবে না”। (সুরা আন-নাহল: ৯১) 
এ আয়াতের ব্যাখ্যা কী? 


উত্তর: মহান আল্লাহ আদেশ দিয়েছেন; সন্ধি, চুক্তি অংগীকার 
যথাযথভাবে পালন এবং আল্লাহর নাম নিয়ে দৃঢ়তা দেখিয়ে শপথের 


144 


গুরুত্ব বাড়ানোর পর তা রক্ষা করা। তবে জাহেলী অবৈধ শপথ 
যেহেতু দীনের পরিপন্থী সেহেতু তা ধর্তব্য নয়। 


(প্রশ্ন: ১৪৯) মানুষের মৃত্যুর পরবর্তী বিধান কী? প্রমাণ কী? 


উত্তর: মানুষকে মৃত্যুর পরে কবরে দাফন করতে হয়। যদি সে মুমিন 
হয় তাহলে কবরে সুখ-শান্তি পায়, আর যদি কাফের হয় তাহলে 
কবরে আযাব বা শাস্তি পায়। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন: 


॥) ৩] 72 3555০ FEE ০৯৩) ৪৪ 555 200 


“নিশ্চয় কবর হচ্ছে জান্নাতের (সাথে সংযুক্ত) বাগান বিশেষ অথবা 
জাহান্নামের সাথে সংশ্লিষ্ট গর্ত বিশেষ” । (তিরমিযি দুর্বল সনদে ৩৪ 
নং বাবে বর্ণনা করেন, হাদীস নং ৪৯০০) 


সহীহ সনদে বর্ণিত আছে যে; নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দুটি কবরের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় বলেন: 

tbs lp) 
“এ কবরে শায়িত দুজনের আযাব হচ্ছে” । 
অতঃপর তারা কিয়ামত দিবসে পুনরুথিত হবে। অর্থাৎ মহান 
আল্লাহ মৃতদেরকে পুনরায় জীবিত করবেন এবং কৃতকর্মের যথাযথ 


পুরস্কার প্রদান করবেন। 
145 


মহান আল্লাহ বলেন: 


bl © ৬০। ৩7৮৪ ৬০21৮855৩০৪ } 

[০০ 
“মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং মাটিতেই 
তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে। অতঃপর মাটি থেকে পুনরায় বের 
করে আনা হবে”। (সুরা ত্বাহা: ৫৫) অর্থাৎ কিয়ামত দিবসে 
পুণরুথান হবে। 


আল্লাহ সুবহ নাহু অতাঅলা আরো বলেন; 
1531744৮849 Us LS SO GES ০৪) ৩০ EST এড ৯ 
[/ ১৬ ৯] র্‌ [0 


“(১৭) আল্লাহ তোমাদেরকে মাটি হতে উৎপাদন করেছেন, (১৮) 
অতঃপর মাটিতেই প্রত্যাবর্তন করানো হবে এবং পুণরায় 
যথাযথভাবে বের করে আনা হবে” । (সূরা নূহ) 


(প্রশ্ন: ১৫০} কবরের মধ্যে মানুষ কিসের সম্মুখীন হয়? 


উত্তর: কবরের মধ্যে মানুষ পরীক্ষার সম্মুখীন হয়; দুইজন ফিরিশতা 
এসে প্রশ্ন করেন যে, তোমার রবব কে? তোমার দীন কি? আর সে 
ব্যক্তিটি কে যাকে তোমাদেরকে মাঝে পাঠানো হয়েছিল? 


146 


এ সব প্রশ্নের উত্তরে মুমিন ব্যক্তি বলবে: (4 3১) আল্লাহ আমার 
রব্ব, (১১ ১২১) ইসলাম আমার দীন এবং নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর প্রসংগে বলবে; (4৯১১ এ৷ ১4০ ১৯) এ ব্যক্তি হচ্ছেন 
আল্লাহর বান্দা ও তাঁর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 
অবিশ্বাসী কাফের বলবে: (৪১৯ ১ ০৬ 4৬) “হায়, হায় আমিতো 
কিছুই জানিনা” । 

মুনাফিক (মুখে বিশ্বাসী অন্তরে অবিশ্বাসী) বলবে; (৪5৭58 


এ (৬ 9১5: ১০০) “জানিনা তবে লোকজনকে কী যেন বলতে 


শুনেছি এবং আমি তা বলেছিলাম” । 


(প্রশ্ন: ১৫১) কবরে কি মৃত ব্যক্তি জান্নাতের প্রশান্তি কিংবা 
জাহান্নামের শাস্তি পেয়ে থাকে? তার দলীল কী? 


উত্তর: কবরে মুমিন দৈহিক ও আত্মিক প্রশান্তি লাভ করবে । আর 
কাফের ব্যক্তি দৈহিক এবং আত্মিক শাস্তি ভোগ করতে থাকবে । তবে 
গুনাহগার মুসলিমকেও শাস্তি ভোগ করা লাগতে পারে, যেমন; নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


57505211955 SET LSC 8৫ ৩৩55৩ Ch 
(2০৮1৩ ৩১০০ ৩৩৬ ৮৯ 


ত্রুটির জন্য নয় (অর্থাৎ এ ত্রুটি দূর করা কঠিন কাজ নয়), তাদের 


147 


একজন প্রশ্রাবের পরে ইস্তিঞ্জা (পরিচ্ছন্নতা অর্জন) করতো না, আর 
অন্যজন মানুষের মধ্যে চোগলখুরী (কুৎসা রটনা) করে বেড়াত। 
(আল-বুখারী) 


মহান আল্লাহ সূরা ইব্রাহীমের ২৭ নং আয়াতে আরও বলেন, 


খু 9 তা ঠা ও ভা JH lls গা ও ER 
[SY ২১2] 


“যারা শাশ্বত বাণী (কালেমাতুল হক পূর্ণাংগ রূপে) বিশ্বাস করেছে 
তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন ইহা জীবন ও পরজীবনে”। 


মহান আল্লাহ সূরা আল-মুমিনে আরো বলেন: 


খরা [© ০০] ১ ৩১০১৪ J তু ৫ ৮ ১৬০, 288 258 8 


ন ০2০০8 Je 5 (10, 5 699 তি 1535 EE ৫ Sb 
[£7 0:14 ৪) ০] 


“(৪৫) অতঃপর আল্লাহ তাঁকে (মতান্তরে মুসা আলাইহি ওয়াসাল্লাম 
অথবা ফিরআউন সম্প্রদায়ের ঈমানদার ব্যক্তিটি) তাদের ষড়যন্ত্রের 
অনিষ্টতা থেকে রক্ষা করলেন এবং ফির'আউন সম্প্রদায়কে কঠিন 
শাস্তিতে গ্রাস করলো। (৪৬) সকাল সন্ধ্যায় তাদেরকে আগুনের 
সংস্পর্শে উপস্থিত করা হয়। আর যেদিন ক্কিয়ামত সংঘটিতে হবে 
সেদিন আদেশ দেওয়া হবে যে, ফিরআউন সম্প্রদায়কে কঠিন 
আযাবে নিক্ষেপ/নিমজ্জিত করো” ৷ (আল-কুরআন) 


148 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


ধর ৭৩6 ES Sy desl ৫45 ১৩০ 1 321) 
SEU LSA PMI SSL: ১৭১৪ 435৩ ৩৭০ 
1780 2 0 ৭:৮5 এ 45 বা এ ৭৮ ১০ ৩ দি 

EE 95155858261 3 ISO 35 2558 


“যখন বান্দাকে তার কবরে দাফন করে সকলে প্রস্থান করতে আরম্ভ 
করে তখন সমাধিস্থ ব্যক্তি তাদের জুতা-স্যান্ডেলের শব্দ শুনতে পায়। 
এ সময় দু'জন ফেরেশতা এসে কবরস্থ ব্যক্তিকে উঠিয়ে বসায় এবং 
তাকে বলে যে; তুমি এ ব্যক্তি (মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম) সম্পর্কে কী জানো? তখন মুমিন ব্যক্তি বলবে আমি 
সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। অতঃপর 
তাকে বলা হবে; তুমি জাহান্নামের মধ্যে এ জায়গাটিতে তাকিয়ে 
জান্নাতে জায়গা করে দিয়েছেন” (মুত্তাফিকুন আলাইহি) 


(প্রশ্ন: ১৫২ কিয়ামত দিবসে পুনরুখানের পর কী করা হবে? 


উত্তর: পুনরুখানের পর হিসাব-নিকাশ করে কাজের যথোপযুক্ত 
পুরস্কার প্রদান করা হবে। মহান আল্লাহ বলেন: 


ELLE Sl G5 he ও i Sal Gd Y 


[Y) 


149 


“যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি মন্দ ফল দিবেন এবং যারা 
ভালো কাজ করে তাদেরকে দিবেন উত্তম পুরস্কার” ৷ (সুরা আন- 
নাজম: ৩১) 


সুতরাং প্রত্যেকেই যথাযথ (ভাল বা মন্দ) প্রতিদিন পাবে। মুমিনগণ 
জান্নাতে প্রবেশ করবে আর কাফেরগণ প্রবেশ করবে জাহানামে। 
(কবর আযাবের প্রমাণ; বায়হাকী) 


(প্রশ্ন: ১৫৩) পুনরুথানকে যে মিথ্যা বলবে বা অস্বীকার করবে তার 
হুকুম কী? প্রমাণ দিন? 


উত্তর: সে কাফের এবং মুসলিম মিল্লাত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। 
মহান আল্লাহ বলেন: 


2০ 5540 ৪355৬ ৬৮০৪ এ এ SAS 3 

[vib ৪5414 ৩9 
“কাফিররা ধারণা করে যে, তারা কখনো পুনরুহিত হবে না। বলুন: 
হ্যাঁ নিশ্চয়ই আমার প্রতিপালকের শপথ; তোমাদেরকে অবশ্যই 
পুনরুখিত করা হবে। অতঃপর অবশ্যই তোমাদের কৃতকর্ম সমন্ধে 
তোমাদেরকে অবহিত করা হবে। আর এ সবই আল্লাহর পক্ষে 
সহজ” । (সুরা আত-তাগাবুনের ৭নং আয়াত) 


মহান আল্লাহ আরো বলেন: 


150 


রন এ ae 5 চি 0 ভু 15 রি ও টে 
[Ye 5৭:১৯] © ৩5:০৫ 


“(২৯) তারা বলে, আমাদের এ দুনিয়ার জীবনই একমাত্র জীবন 
এবং আমাদের পুনরুথানও হবে না। (৩০) তুমি যদি তাদেরকে 
দেখতে যখন তাদেরকে প্রতিপালকের সম্মুখে দাঁড় করানো হবে 
এবং তিনি বলবেন, তা কি প্রকৃত সত্য নয়? তারা বলবে “আমাদের 
রবের শপথ, নিশ্চয়ই সত্য । তিনি বলবেন: অতএব তোমরা যেসব 
কুফরী করেছো সে জন্য এখন আযাব আস্বাদন কর”। (সুরা আল- 
আন“আমের ২৯-৩০) 


সর্বোচ্চ মহান আল্লাহ আরো বলেন: 
[)):১৩০৪]] © ee 2210 SH ৩] ৩52৮6851015 0) 


“অথচ তারা ক্কিয়ামতকে মিথ্যা বলছে আর যারা ক্রিয়ামতকে মিথ্যা 
বলবে তাদের জন্য আমরা প্রস্তুত রেখেছি জ্বলন্ত অগ্নি” । (সূরা আল- 
ফুরকান: ১১) 

(প্রশ্ন: ১৫৪) আখেরাত বা শেষ দিবস কী? সেটার প্রতি ঈমানের 
হুকুম কী? দলীল দিন? 


উত্তর: এ দিন দুনিয়ার সমাপ্তি হবে, এরপর আর দিন অবশিষ্ট 
থাকবে না। আর এটাই হচ্ছে পুনরুথান দিবস। 


151 


আখেরাত দিবসের প্রতি ঈমান আনা ওয়াজিব; কেননা তা ঈমানের 
ছয়টি রুকনের একটি। 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: 


[DANG ১5211 Ef; oe 20555) 


“ক্কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে” । (সুরা আল- 
ক্কামার: ১) 


মহান আল্লাহ বলেন: 


He ৪2 Gd 354৮৩ এ oll 155 ) 
[Vib © 5 4046 85 


“কাফির সম্প্রদায় ধারণা করে যে, তারা কখনো পুনরুহিত হবে না। 
বলুন: হ্যাঁ নিশ্চয়ই, আমার রবের শপথ; তোমাদেরকে অবশ্যই 
পুনরুখিত করা হবে। অতঃপর তোমাদের কৃতকর্ম সম্পর্কেও 
অবশ্যই অবহিত করা হবে, আর এ সবই আল্লাহর পক্ষে সহজ”। 
(সুরা আত-তাগাবুন: ৭) 


মহান আল্লাহ আরো বলেন: 
[৮০০১০ 95296 ৩ HU IK SATS SY 


152 


“আল্লাহর সাক্ষাৎকে যারা মিথ্যা বলে তারা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত 
হয়েছে আর তারা হেদায়াতপ্রাপ্ত হয় নি”। (সূরা ইউনুস: ৪৫) 


তবে পুনরুখান কবে কখন হবে একমাত্র আল্লাহই জানেন, তিনি 
আর কাউকেই তা জানান নি। মহান আল্লাহ বলেন: 


ER NG ue Cle BB TSA 5৫05৩৩০4555) 
GE ৩৫ ৩৫৮55 লট S বট ০৪০০ ৬৫৪৯ ৭ 
{0 Es খু এ পুজা Sods Ml এক Cle SV হু 

[৭/১$:-91১০31] 


“তারা আপনাকে জিজ্ঞেস করে ক্কিয়ামত কখন সংঘটিত হবে । বলুন: 
এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকই জানেন। তিনি যথাসময়ে 
তা প্রকাশ করবেন। আর তখন আকাশমগুলি ও পৃথিবীতে কঠিন 
পরিস্থিতির উদ্ভব হবে, “আকস্মিকভাবেই তা তোমাদের উপর 
আসবে। আপনাকে এবিষয়ে সম্পূর্ণ অবহিত ধারণা করেই তারা 
আপনাকে প্রশ্ন করে। বলে দিন: এ বিষয়ের জ্ঞান আমার রবেরই 
আছে, কিন্তু অধিকাংশ লোক তা জানে না”। (সুরা আল-আ'রাফ: 
১৮৭) 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


UES EEN Ul ৬৪) 
০০৪ 1? 2 


153 


“আমার নবুওয়ত এবং শেষদিবস এইরূপ” (তিনি মধ্যমা এবং 
তর্জনী আংগুলদ্য় উচু করে দেখান) (মুত্তাফিকুন আলাইহি)। 


(প্রশ্ন: ১৫৫) কতবার শিংগায় ফুঁক দেওয়া হবে তার বিবরণ দিন? 
উত্তর: পর্যায়ক্রমে তিনবার শিংগায় ফুঁক দেওয়া হবে। 


প্রথম পর্যায়: পৃথিবীতে ভীতিকর বিপর্যয় দেখা দিবে, এস সৃষ্টি হবে 
এবং দুনিয়া ওলট-পালট হয়ে যাবে । মহান পবিত্র আল্লাহ বলেন: 


DLE ৬০২০০] ও ৩৪ ০৪০ ও ৩০৫১৪ MI জে চি) 
[AV JM © 92১৯5 £% 85 
“যেদিন শিংগায় ফুঁক (প্রথম) দেওয়া হবে, সেদিন আল্লাহ যাদেরকে 
চাইবেন, তারা ব্যতীত আকাশমগুলীর ও পৃথিবীর সকলেই ভীত, 
বিহ্বল হয়ে পড়বে। অতঃপর সকলেই তাঁর নিকট আসবে বিনীত 
অবস্থায়” । (সুরা আন-নামল: ৮৭) 
দ্বিতীয় পর্যায়: প্রচণ্ড গর্জন হবে এবং দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে 
যাবে” । মহান আল্লাহর বাণী: 
CHE NLD ও ৩৪ SHAG ৩ ৬০৮ ৪685 
[1A : 5 
” বিশুদ্ধমতে উপরের দু’টি পর্যায় একই ফুঁকের ভিন্ন ভিন্ন অংশ। 


[সম্পাদক] 
154 


“শিংগায় ফুঁক দেওয়া হবে অতঃপর যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন 
তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মুর্ছা যাবে [মৃত্যু 
হবে)”। (সুরা আয-যুমার: ৬৮) 


তৃতীয় পর্যায়: পুনরুথান ও জাগিয়ে তুলে সংগঠিত করার ফুঁক। 
মহান আল্লাহ বলেন: 

[9] € 52851 BBG ৬5058 EE By 
“অতঃপর আবার শিংগায় ফুঁক দেওয়া হবে, আর তৎক্ষনাৎ তারা 
দণ্ডায়মান হয়ে তাকিয়ে দেখবে” । (সূরা আয-যুমার: ৬৮) 
(প্রশ্ন: ১৫৬) মানুষ কবর থেকে কী অবস্থায় পুনরুখিত হবে? 


উত্তর: পুনরুখিত হবে; “খালি পায়ে উলংগাবস্থায় এবং খাৎনা 
পূর্বাবস্থায়। সকলেই উদ্ভিদ লতা-পাতার মত বেড়ে উঠবে, অতঃপর 
দলে দলে হাশরের ময়দানের দিকে এগিয়ে যাবে । এখানে সৃষ্টির সব 
কিছুই আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। মহান আল্লাহ বলেন: 


[ASU KO HE Ss EN ৩৯৮০ ১৮) 


“সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে এবং তোমাদের কোনো 
কিছুই গোপন থাকবে না”। (সূরা আল-হাক্কাহ: ১৮) 


সবার হিসাব-নিকাশ করা হবে এবং সকলেই তাদের কৃতকর্ম 
জানতে পারবে। মহান আল্লাহ বলেন: 
155 


ou 


ESE FETE EATERS UB 38555 Us 20145) 


“সেদিন আল্লাহ তাদের সকলকে একত্রে পুনরুখিত করবেন এবং 
তাদের তাদের আমল সম্পর্কে তিনি জানিয়ে দিবেন, আল্লাহ তা 
হিসেব করে রেখেছেন অথচ তারা তা বিস্মৃত হয়েছে” । (সুরা আল- 
মুজাদালা: ৬) 


দাঁড়িপাল্লা দ্বারা বান্দাদের কৃতকর্ম ওজন করা হবে এবং কাজ-কর্মের 
যাথাযথ মূল্যায়ন ও উপস্থাপন করা হবে। আল্লাহ বলেন: 


085 ৩৫ ৩1 ৩০৪ ০০৪ ০১ ১৩ Ll ৭ ১০৪1 ৬১9৭ ৮৯ 
[VSNL © ০১০৯৮ ৩3044915505 ও পল 


“ক্কিয়ামত দিবসে আমরা স্থাপন করব ন্যায় বিচারের পাল্লা । সুতরাং 
কারো প্রতি কোনোই অবিচার করা হবে না এবং কর্ম যদি সরিষা 
দানা পরমাণ ওজনেরও হয় তবুও উহা আমরা উপস্থিত করব। 
হিসাব গ্রহণে আমরাই যথেষ্ট” । (সূরা আল-আশ্বিয়া: ৪৭) 


প্রত্যেকেই নিজের আমলনামা স্বহস্তে গ্রহণ করবে এবং তা পাঠ 
করবে । সুমহান আল্লাহ বলেন: 


# a 


DAB 32255158005 44০৮৪ এ 9৬৩3) 


“আর যাকে তার আমলনামা তারই ডান হাতে দেওয়া হবে, অতঃপর 
তাকে বলা হবে; নাও তোমরাও লিপিবদ্ধ আমলনামা পড়ে দেখ”। 
(সুরা আল হা-ক্কাহ: ১৯) 


জাহান্নামের উপর দিয়ে পথ অতিক্রম করতে হবে । যে অতিক্রম 
করতে সক্ষম হবে সে নিরাপত্তা লাভ করলো । সহীহ বুখারী ও সহীহ 
মুসলিমে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে: 


(০ ৬2 9 ৬৪৬ ৩ বি 585 SS ০20 ৩০০৯ 


“আর জাহান্নামের উপর দিয়ে চলাচলের রাস্তা স্থাপন করা হবে। 
আমি এবং আমার উম্মতই প্রথম তা অতিক্রম করবো” । 


জাহান্নামের উপর দিয়ে মুমিনগণ পথ অতিক্রমকালে তাদের 
পরস্পরের দেনা-পাওনা পরিশোধ করবে যা দুনিয়ায় পরস্পরে 
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


AES 97 HE ৩5 EE এ ৫৮ 9 | 35 ৩৯৮01 A) 
BD SNES IB BS SG EY 43৫ 005০2550559 

(এ ১৯২১ 
“মুমিনগণ জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত ও জাহান্নামের মাঝে 
কানতারা বা সাঁকো পথ অতিক্রমকালে তাদের পরস্পরিক দেনা 


157 


পাওনা পরিশোধের কাজ সমাপ্ত করা হবে, যে দেনা-পাওনা দুনিয়াতে 
অমিমাংসিত রয়ে গেছে। পারস্পরিক দেনা-পাওনা পরিশোধিত হবার 
পরই জান্নাতে প্রবেশের অনুমতি লাভ করবে”*। (আল-বুখারী) 


(প্রশ্ন: ১৫৭) জান্নাত ও জাহান্নামের বিবরণ দিন? 


উত্তর: মহান আল্লাহ জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন 
বান্দাদেরকে কর্মফল ভোগ করাবার জন্যে। সুতরাং জান্নাত হচ্ছে 
শান্তির ঘর এবং মর্ধাদাময় আবাসস্থল । আর এখানে আল্লাহর প্রিয় 
মোমেন বান্দাগণ (আউলিয়াগণ) শান্তি-সুখে বাস করবে। জান্নাতের 
প্রশান্তি এমনতর যা কোনো চর্মচোখ দেখে নি, কোনো কান শ্রবণ 
করে নি এবং কোনো মানুষের হৃদয় অনুভব করে নি। জান্নাতের 
প্রতিপালক আল্লাহর দর্শন লাভ করবে। 


সর্বোচ্চ বরকতময় আল্লাহ বলেন: 


Le BE OATES এলসি ০০৬০959০০৬৬) 
০ এ ওত এও ৩৪ এস ও ৩৩ ৩৪ ৩৩ এ 
[A NV LOE 3৩ 5215 2৬৮3 


» এটা মূলত পুলসিরাত পার হওয়ার পর কানতারা বা 
সাঁকোপথের বাধা। এটি শুধু মুমিনদের পরস্পরের মধ্যে 


অনুষ্ঠিত হবে। [সম্পাদক] 


158 


“(৭)যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই সৃষ্টির মধ্যে 
উত্তম। (৮)তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের জন্য পুরস্কার 
স্থায়ী জান্নাত, যার নিন্নদেশে নদী প্রবাহমান। সেখানেই তাদের স্থায়ী 
নিবাস। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও সন্তুষ্ট তাঁর প্রতি; 
আর তা তারই জন্যে, যে তার রবকে ভয় করে”। (সুরা আল- 
বায়্যিনাহ) 


মহান আল্লাহ আরো বলেন: 


{OO LAKE HE 95185 ৩৪০ এঁডা উ ৪ SN) 
[১১০4] 


রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ”। (সুরা আস- 
সাজদাহ' আয়াত নং ১৭) 


আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরো বলেন: 
[গা act LLL 75535 এ ও ৮ ৮৯১৯ 


“(২২) সে দিন কোনো কোনো মুখমণ্ডল উজ্জল হবে, (২৩) তাদের 
প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে” । (সুরা আল -ক্কিয়ামাহ) 


159 


আর জাহান্নাম হচ্ছে আযাব, অপমান ও লাঞ্ছনার গৃহ আল্লাহ তাঁর 
শত্ৰু কাফের সম্প্রদায়ের জন্য তা প্রস্তুত রেখেছেন। মহান আল্লাহ 
বলেন: 


[৭:1৮ |] ধ ভি ASD এপ ENE 


“তোমরা সে অগ্নিকে ভয় কর যা কাফিরদের জন্য প্রস্তুত করে রাখা 
হয়েছে” ৷ (আলে ইমরান: ১৩১) 


জাহান্নামের মধ্যেও বিভিন্ন ধরনের আযাব হবে; মহান আল্লাহ রাব্বুল 
আলামীন বলেন: 


0G HG 9545 ob 980 te ৬৩06 5508) ডি 
[৭৭:78] € ৪1665752৫৫5 SAT ০৪ | দি 


তাদেরকে পরিবেষ্টন করে রাখবে । তারা (পিপাসা নিবারনের জন্য) 
পানির জন্য আর্ত চিৎকার করবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে 
গলিত পদার্থের ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। তা 
কত নিকৃষ্ট পানীয় এবং তা কত নিকৃষ্ট আশ্রয়স্থল!” (সূরা আল- 
কাহাফ: ২৯) 


সর্বশেষ কথা হচ্ছে যে, জান্নাত এবং জাহান্নাম প্রস্তুত করে রাখা 
হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদেরকে জান্নাত দান 
করেন এবং জাহান্নাম হতে রক্ষা করেন। 

190 


(প্রশ্ন: ১৫৮) ঈসা ইবনে মরিয়াম কে? 


উত্তর: তিনি আল্লাহর বান্দাহ ও তাঁর রসূল। আল্লাহ তাকে পিতা 
ছাড়াই সৃষ্টি করেছেন অতঃপর তাকে বলেছেন হও আর সে হয়ে 
গেছে। তিনি শেষ যামানায় দুনিয়ায় আসবেন এবং মুহাম্মাদ সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত অনুযায়ী শাসনকার্য পরিচালনা 
করবেন। কেননা আল্লাহ তাকে রুহ এবং স্বশরীরে তাঁর কাছে 
উঠিয়ে নিয়ে গেছেন। মহান আল্লাহ বলেন: 


১৪০ ০৫ 4৬0 DE ৬৪ AEE FS JES এটা ০ ৬০ 51) 

[০৭:৩।০১০০]] 3 ৪) SHG 
“নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। 
তাকে মাটি দিয়ে তৈরী করে ছিলেন অতঃপর তাকে বলেছিলেন হয়ে 
যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন”। (সুরা আলে ইমরান: ৫৯) 


তিনি সুদৃঢ় সাহসী রাসূলগণের একজন, তিনি মানুষকে নবী সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সুসংবাদ জানিয়েছিলেন। তার 
মা সত্যবাদী ও পবিত্রা ক্ৰটিমুক্ত অত্যন্ত ভালো, পাক পবিত্র এবং 
নিষলুষ ছিলেন। 


প্রশ্ন: ১৫৯) নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মানুষ্ঠান এবং 
ইসরা, মিরাজ ও অন্যান্য উৎসব পালনের হুকুম কি? 


161 


উত্তর: এগুলো বিদ'আত ও নাজায়েয এবং হারাম । কেননা মুমিনদের 
জন্য এমন কোনো কিছুই পালন করা বৈধ নয় যা আল্লাহর শরীয়তে 
মওজুদ নেই। আর এসব অনুষ্ঠান পালন করার কোনো বিধান 
আল্লাহ দেন নি। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আল্লাহ ও 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তি বিধান দিয়েছেন 
শুধুমাত্র তা-ই পালন করার জন্য। মহান আল্লাহ বলেছেন: 


[VA 41550 435 LEE UG 5১৩ এ৯১এা ৫৪5) 


“আর রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ কর এবং যা 
নিষেধ করেছেন তা বর্জন কর”। (সুরা আল-হাশর: ৭) 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(55215 EEA 88:51 52 


“যে ব্যক্তি এমন কিছু নব উদ্ভাবন করবোর অস্তিত্ব আমাদের 
শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত হবে”। (বুখারী ও মুসলিম) 


অতএব নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মানুষ্ঠান আল্লাহর 
অনুমোদিত দীনের অন্তর্ভূক্ত নয়। সুতরাং তা বিদ'আত। 


(প্রশ্ন: ১৬০) আহলুস সুন্নাহ ওয়াল-জামায়াতের কিছু গুণ বৈশিষ্ট্য 
বর্ণনা করুন 


162 


উত্তর: তারা রাসূলের আনুগত্য করে, তাঁর হেদায়াতের পথে চলে 
এবং তারা নিজেদের মধ্যে আল্লাহ ও রাসূলের হুকুম বিধান 
বাস্তবায়ন করে থাকে । তারাই উত্তম চরিত্র-বৈশিষ্ট্ের দিকে মানুষকে 
আহ্বান করে। তারা অপর মুসলিম ভাইদের জন্য তাই পছন্দ করে 
যা নিজেদের জন্য পছন্দ করে। আর তারা আল্লাহ ও রাসূলের 
দুষমনদেরকে পছন্দ করে না এবং মুমিনগণ ব্যতীত অন্য কাউকে 
বন্ধু মনে করে না। তারা সৎকাজের আদেশ দান করে এবং অসৎ 
কাজে বাধা প্রদান করে, তারা জেনে-বুঝে সুস্পষ্ট বিধানের দিকে 
সকলকে আহ্বান করে। তারা দৃঢ়তা অবলম্বন করে এবং আল্লাহর 
পথে যত কষ্ট ও বাধা আসে সবই ধৈর্যের সাথে মোকাবিলা করে। 


তাদের অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে: হক উপদেশ, ধৈর্যের পরামর্শ, সালাত 
কায়েম, যাকাত আদায়, রমাযান মাসে সাওম পালন ও হজ্জ আদায় 
করা। তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর 
রাস্তায় জিহাদ করে এবং তারা কারো কোনো অপমান ও নিন্দাকে 
ভয় পায় না। তারা আল্লাহওয়ালা সৎ নেতৃত্বের আনুগত্য করে, 
আল্লাহ ও রাসূলের জন্য নছিহত করে এবং মুসলিম নেতৃবৃন্দ ও 
সাধারণ লোকদেরকেও নসীহত দান করে । আর তারা কোনো প্রকার 
খেয়ানত করে না, গাদ্দারী করে না, অন্যায়, অপরাধ করে না। তারা 
দীনে হকের ব্যাপারে একনিষ্ঠ, দীনদার এবং তারা আল্লাহর রজ্জুকে 
যথাযথভবে আঁকড়ে থাকে। 


193 


(প্রশ্ন: ১৬১) দীন ইসলামে ফিকহের বিধান কী? সবচেয়ে বড় ফিকহ 
কী? 


উত্তর: ফিকাহর বিধান হচ্ছে; দীন ইসলামকে দলীল প্রমাণ সহ 
জানা ও বুঝা। আরো যা জানা যাবে তা হচ্ছে যে, দীনের সাথে 
সম্পর্কহীন বিষয়বস্তু, দীনকে যে সব বিষয় ত্রুটিপূর্ণ করে এবং 
দীনকে দুর্বল করে দেয় তাও স্পষ্ট হবে। দীনকে এভাবে জানা 
সকল মুসলিম বান্দার ওয়াজিব এবং অপরিহার্য; কেননা তা ব্যতীত 
আল্লাহর বান্দারা সুষ্ঠু সুন্দর ও নির্ভলভাবে দৃঢ় চিন্তে ইবাদাত করতে 
সক্ষম হবে না। আর তারই দ্বারা কেবল বিপদ-আপদ ও ফিতনার 
মোকাবেলায় ধৈর্য ধারণ করে দীনের উপর সুদৃঢ়ভাবে টিকে থাকতে 
সক্ষম হয়। যারা জেনে-বুঝে ইসলামকে কবুল করেছে। মহান 


SARS ৬০৩] হু ks AG Gy 450 896 ৭54০ ০৪ 955) 
[১.:৩১৯৫]ব ৪ 
“কতক লোক বলে, আমরা আল্লাহর উপর ঈমান স্থাপন করেছি; 
কিন্তু আল্লাহর পথে যখন তারা নির্যাতিত হয়, তখন তারা মানুষের 
নির্যাতনকে আল্লাহর আযাবের মত মনে করে”। (সুরা আল- 
আনকাবৃত: ১০) 
সুতরাং দীনকে এমনভাবে বুঝে নিতে হবে যেন, আল্লাহ ও রাসুলের 
হুকুম-বিধান পালনের সময় বিপদ-আপদ এমনকি সব রকম 


164 


ফিতনা-ফাসাদের সময় ঈমানের বিপর্যয় না ঘটে। বরং সর্বাবস্থায় 
আল্লাহর বিধান অনুযায়ী পদক্ষেপ নিতে হবে এবং তাঁর বিধানের 
পরিপন্থী কার্যকলাপ থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে।* 


আল-ফিকহুল আকবার বা সর্বোচ্চ ফিকহ হচ্ছে: শরীয়তের দাবী 
অনুযায়ী বিশুদ্ধ আকীদা-বিশ্বাসকে জানা। 


(প্রশ্ন: ১৬২} কোনো মুসলিম ব্যক্তি তার দীন এবং অন্যান্য সংশয় 


উত্তর: এ জাতীয় প্রশ্ন করা ফরয বা অবশ্য কর্তব্য। কেননা মহান 

আল্লাহ বলেছেন: 

৮০০1৭ 2:05 SAL © SALES ES OLEH ০১945) 
[ঠ£ 


4৪৩) অতএব তোমরা যদি না জান; তবে জ্ঞানীদেরকে জিজ্ঞেস 
করবে, (88) স্পষ্ট দলীল-প্রমাণ সহ” । (সুরা আন-নাহল) 


মহান আল্লাহ আরো বলেন: 
০২3৯৫ ২০ ০৪৫) AEE ০৪৭18 ও Gis HT আখি) 


[AY dls ০] 


5 (আল-ফিকহ ফিদদীন ঈসমাতুন মিনাল ফিতান, ড: সলেহ আল-ফাউযান, পৃষ্টা 
নং-১২, প্রথম প্রকাশ ১৪১৮ হিজরী) । 
165 


“আর স্মরণ করুন, আল্লাহ যখন আহলে কিতাবদের কাছ থেকে 
প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে; তারা তা (কিতাবকে) মানুষের নিকট 
বর্ণনা করবে এবং তা গোপন করবে না”। (সুরা আলে-ইমরান: 
১৮৭) 


সালফে সালেহীনের মধ্যে কেউ কেউ বলেন যে, “তুমি তোমার দীন 
সম্পর্কে জানার জন্য এমনভাবে প্রশ্ন করবে যেন লোকে বলে তুমি 
দীনের জন্য পাগল হয়ে গেছ’! সাহাবায়ে কিরামগণ রাসূল সল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে দীন সম্পর্কে তাদের অজানা বিষয়ে প্রশ্ন 
করে জেনে নিতেন। 
প্রশ্ন: ১৬৩) মুসলিম কেন পরীক্ষার সম্মুখীন হয়? 
উত্তর: মুসলিমদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয় বিভিন্ন কারণে 
এবং তার পিছনে অনেক হেকমত আছে। যেমন; আল্লাহ বলেন: 
[৫:11 ১:০৩: $503 
“তোমাদেরকে পরীক্ষা করে দেখা হয় যে, কে তোমাদের মাঝে 
কাজ-কর্মে উত্তম”। (সুরাতুল মুলক:২) 
হিকমাতের মধ্যে আরো আছে: মানুষের মধ্যে কে কতটুকু ধৈর্য ও 
সংযত থাকতে পারে তার পরীক্ষা। মহান আল্লাহ বলেন: 
[৩:৩৯] 92১5 3 Le HG ৪০08১ 


166 


“তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষাস্বরূপ। 
আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার” ৷ (সুরা আত-তাগাবুন: 
১৫) 


অতএব ঈমান ও আমলের মানদণ্ডে দীনের অনুসারীদের শেষ 
পরিণতি বিপদজনক হয়ে যেতে পারে । মহান আল্লাহ বলেন: 


J IS + ১2১1) ৫৩? চি ৩৫৩1৪) 
ঠা ২৬১০ জলা তি ১০০০? রি 


[৭ নি ৪৪, 


ধন-সম্পদ, তোমাদের ব্যাবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং 
ও তাঁর পথে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর 
আল্লাহর বিধান আসা পর্যন্ত আর আল্লাহ কোনো ফাসেক 
সম্প্রদায়কে হেদায়াত দেন না। (সুরা আত-তাওবাহ: ২৪) 


মহান আল্লাহ আরো বলেন: 
42155, Bf Eas 2: 
JEAN {Oo a 5০ ৪০ Spl LS ০০০৭ ১৬৬ এও 


[" 


167 


“আর আমরা তোমাদের কিছু সংখ্যককে অন্যদের জন্য পরীক্ষাস্বরূপ 
করেছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? আপনার প্রতিপালনক সব 
কিছু দেখেন” । (সুরা আল-ফুরকান: ২০) 


ফেতনা প্রতিরোধ করা এবং আল্লাহর রজ্জুকে (কুরআন-হাদীস) 
সংগবদ্ধ হয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আর যারা কুরআন-হাদীসের 
জ্ঞান রাখে তাদের থেকেই শরীয়তের হুকুম-আহকাম জেনে 
নেওয়া” । 


(প্রশ্ন: ১৬৪) মুসলিম জাহানে দলের সংখ্যা অনেক, আর প্রত্যেকটি 
দলই নিজেদেরকে সার্বিক ধর্মবিশ্বাসের অধিকারী মনে করে; অতএব 
সত্য সঠিক কোনটি তা বুঝার উপায় কি? 


উত্তর: সুস্পষ্ট কথা হচ্ছে যে, সঠিক সোজা পথের অনুসারী 
(আহলুস-সুন্নাহ ওয়াল জামা'আত) তারাই যারা আল্লাহর রাসুলকে 
অনুসরণ করে অর্থাৎ তারা কুরআন এবং সুন্নাহ মেনে চলে। আর 
তারা আহ্বান করে আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাতের দিকে। 
তারা কুরআন ও হাদীস অনুযায়ী যথাযথ যুগোপযোগী জীবন-যাপন 
করে সাহাবীগণের আদর্শ গ্রহণ করত তাদের প্রতি সন্তুষ্টি জ্ঞাপন 
এবং তাদের হিদায়াতের পথে যারা চলে তারাই সত্য সঠিক দল বা 





” ‘আল ফিকহ ফিদ দীন ঈসমাতুন মিনাল ফিতান'/ ড. সালেহ আল-ফাউযান, 


প্রথম প্রকাশ: ১৪১৮ হিজরী) 
168 


জামায়াত। এসব বৈশিষ্ট্য ব্যতীত কোনো দল সঠিক বলে বিবেচিত 
নয় বরং বাতিল ও পথভ্রষ্ট । 


প্রশ্ন: ১৬৫) সঠিক আকীদা বা ধর্ম বিশ্বাস কি মানুষের মধ্যে 
জিঘাংসা, নিষ্ঠুরতা এবং সন্ত্রাসাবাদ সৃষ্টি করে? 


উত্তর: সঠিক ধর্ম বিশ্বাসে সুনির্দিষ্ট নিয়ম-বিধান ও শর্ত সাপেক্ষে 
জিহাদ ব্যতীত অন্য কিছু করা নাজায়েয বা নিষিদ্ধ। যে সব মুসলিম 
তাদেরকে উৎখাত করার জন্য ততক্ষণ পর্যন্ত ঝাপিয়ে পড়া বৈধ হবে 
না, যতক্ষণ পর্যন্ত তার চেয়ে বড় পাপাচার বর্তমান থাকবে এবং 
উচ্ছেদ করা না হবে। 


তাদের সাথে বিদ্রোহ করা বড় ধরনের অপরাধ ও জুলুম । ইসলামী 
বিধান মোতাবেক শাসকদের বিরোধীতাকারীদের বিদ্রোহীদের 
বিরুদ্ধে জিহাদ করা এবং তাদেরকে হত্যা করা ওয়াজিব। 


তবে যে সব মুসলিম শাসক ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র 
বলা, যেন তারা আল্লাহর দীনের দিকে প্রত্যাবর্তন করে এবং তাঁরই 
নাযিল করা স্বচ্ছ পূর্ণাঙ্গ শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনা করে। 


169 


মুসলিমগণ যখন সংগবদ্ধ হয়ে শক্তি অর্জন করবে এবং ফিতনা ও 
বিভ্রান্তি থেকে নিরাপদ হবে তখনই ওয়াজিব হবে এ মুসলিম 
শাসককে উৎখাত করা, যে ইসলামী শরীয়াত অনুযায়ী রাষ্ট্র 
পরিচালনা করে না। অতঃপর তার পরিবর্তে যে ব্যক্তি আল্লাহর 
শরীয়ত মোতাবেক রাষ্ট্র চালাবে, তাকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব 
প্রদান করা। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করুন এবং 
মুসলিমদের মধ্যে যে সর্বোত্তম তাকে নেতৃত্ব গ্রহণ করার তৌফিক 
দিন। 


প্রশ্ন: ১৬৬) ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া কি কুফরী? 
উত্তর: হ্যাঁ; কুফরী । মহান আল্লাহ বলেন: 
DAA ১৪ ও ০3930569159 515৬5 %৩ 9$) 


“আর তারা যদি তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত 
আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই”। (সুরা আত- 
তাওবাহ; ১১) 


আল্লাহ আরো বলেন: 
[০:৩০] 555 96915 85015৬86০৩3) 


“কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় 
করে, তবে তাদের পথ ছেড়ে দাও”। (সুরা আত-তাওবাহ: ৫) 


170 


অনুরূপ সূরা আল-মুদ্দাসসিরের ৪২ ও ৪৩ নং আয়াতে মহান আল্লাহ 
বলেন: 


[iv ৭:০0] ৪ Lad 554৩ 0199 858০ ও ৪০ ৫05) 
“(৪২) তোমাদেরকে কি জন্য সাক্কার নামক জাহান্নামে নিক্ষেপ করা 


হয়েছে? (৪৩) তারা বলবে: আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত 
ছিলাম না”। 


প্রশ্ন: ১৬৭) একজন মুসলিম মহিলার পর্দা করা, তার পূর্ণাংগ ধর্ম- 
বিশ্বাসের প্রমাণ নয় কি? 


উত্তর: হ্যাঁ, পর্দা পালন করলে তার সম্মান, মর্যাদা ও পবিত্রতা 
সুরক্ষিত এবং নিরাপদ হবে। আর এটা তার পূর্ণাঙ্গ ধর্ম বিশ্বাস ও 
ইসলামের অনুসারী মুসলিমের পরিচায়ক। 


পারিভাষিক অর্থে একজন মহিলার পর্দা হচ্ছে: সর্বশরীর এবং 
সৌন্দর্যকে আবৃত করে রাখা; যেন-পর-পুরুষ নারীদেহ কিংবা তার 
শরীরের কোনো সৌন্দর্য দেখতে সক্ষম না হয়। এমনকি নারী সমাজ 
যেসব কৃত্রিম সাজ-গোজ করে দৈহিক সৌন্দর্য বাড়িয়ে তোলেন তাও 
ঢেকে রাখা একান্ত কর্তব্য। নারীরা রুচিসম্মত টিলা-ঢালা পোষাক 





171 


পরিধান করে এবং গৃহাভ্যন্তরে থাকলেই কেবল পর-পুরুষ হতে 
নিজেদেরকে সুরক্ষিত রাখতে সক্ষম হবে। *” 


ধপ্রশ্ন:১৬৮) তাওহীদ জেনে-বুঝেও যে ব্যক্তি সে অনুযায়ী কাজ করে 
না, সে কি কাফের হবে? 


উত্তর: হ্যাঁ, সে কাফের হবে যখন তার কাছে তাওহীদের দাওয়াত 
পৌছে যাবে এবং তাওহীদের বিপরীত কাজ করবে । আবার কখনো 
বা সে হবে ফাসেক কিংবা গুনাহগার। আর এটা শায়খ মুহাম্মাদ 
ইবন ইব্রাহীম আল-শায়খ রহেমাহুল্লাহর অভিমত। «৯ 


প্রশ্ন: ১৬৯) প্রতিক্ষিত মাহদী সত্যিই আবেন কি? দীনের গুরুত্বপূর্ণ 
জ্ঞাতব্য বিষয় হচ্ছে “প্রতিক্ষিত মাহদী”র কথা বলেছেন নবী 
মুহাম্মাদ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এ বিষয়ের সত্যতা 


উত্তর: হ্যাঁ, সত্যিই তিনি আগমন করবেন। আর একথা বলেছেন 
একদল সত্য উৎঘাটন ও প্রতিষ্ঠাকারী; যথা, আহমাদ ইবনে হাম্মাল, 
শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শায়খ ইবনে বায। তাদের 
দলীল হচ্ছে: মুসনাদে ইমাম আহমাদে উল্লিখিত ইবনে মাসউদ 


% হিরাসাতুল ফাদিলা: ড. আবু বকর আবু যায়েদ, ১ম প্রকাশ, পৃষ্ঠা: ৩১। 
% , *মুফীদ আল-মুসতাফীদ ফি কুফরী তারেক আত-তাওহীদ "পৃষ্টা: ১৫, প্রকাশ 
কাল: ১৪১১ হিজরী। 





172 


রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীস; নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


(৮144 0৮19 উঠ Bl ৩৫ ৩৭5 ডে ES ০৩115 3) 


“ততক্ষন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষন পর্যন্ত আমার ঘর 
থেকে একজন লোকের আগমন না হবে, আমার নামেই তার নাম 
হবে” । 


(মুসনাদে আহমাদ: ৬/৪২, নং ৩৫৭১) 
অন্য এক হাদীসে বর্ণিত আছে: 


৬৬১ ERE :0$" 05350 ৬ ০৪১৭। 945 ৬8৩18 € ১) 
(32 21214 35531825515 3০৯ ৩25- ৩7 


“ততক্ষন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষন পর্যন্ত মাটির পৃথিবী 
জুলুম-অত্যাচার ও দুশমনীতে ভরে না যাবে। অতঃপর আমার বংশ 
থেকে একজন লোক আত্মপ্রকাশ করবে অথবা আমার ঘর থেকেই 
তার আগমন হবে এবং তার সুবিচার সুশাসনে পৃথিবী পরিপূর্ণ হয়ে 
যাবে, যেভাবে ইতোপূর্বে জুলুম অপরাধ ও পাপাচারে ভরে 
গিয়েছিল 


% আল- ইজতিমা বিল আসার আলা মান আনকারাল মাহদী আল-মুনতাযার": 


লেখক: হামুদ ইবন আব্দুল্লাহ আল তুয়াইজরী, পৃষ্ঠা: ১১, প্রথম প্রকাশ। 
173 


(মুসনাদে আহমাদ ১৭/৪১৬, নং ১১৩১৩)। 


প্রশ্ন: ১৭০) ইসলামের আলোকে ভালো-বাসার মর্মার্থ কি? 
ভালোবাসার সাথে তাওহীদের সম্পর্কে কি? 


উত্তর: ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যা দেখা যায় না এবং তা 
ছোয়াও যায় না। আর এটা মহান আল্লাহর দেওয়া এক বিশেষ 
আল্লাহরই প্রাপ্য অতঃপর তাঁর রাসূলের। আর এটাই হচ্ছে 
আকীদাহ-বিশ্বাসের মৌলিক উপাদান ও মেরুদণ্ড। মহান আল্লাহ 
বলেন: 


রি 255 ৮১8৮০752528 5 GOOG 28582 ৰ 
১5১১০ ১৯ এ SAN DIE SS ৩৯ 


[YN ls 
“বলুন; যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে 
অনুসরণ কর, যাতে আল্লাহ তোমাদিগকে ভালবাসেন এবং 


তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন”। (সুরা আলে- 
ইমরান: ৩১) 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(৩151 5559 ৯১ BAAS ভর ক ৬ ৭) 


174 


“তোমাদের কেউই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ 
পর্যন্ত আমি তাদের পিতা, সন্তান এবং অন্যান্য সকল মানুষের চেয়ে 
সর্বাধিক প্রিয় না হব’ ৷ (বুখারী: ১৫; মুসলিম: ৪8) 


রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন: 
45556 85 2] ৩০০5৫ ০০2০4518983 


“তোমাদের কেহই ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ 
পর্যন্ত আমি তার নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় না হব'। 
(বুখারী) 


অতএব উপরোক্ত উপায়ে মুমিন ব্যক্তি ঈমানের স্বাদ সৌন্দর্য 
অনুধাবন করতে সক্ষম হবে। তবে দাম্পত্য জীবনের প্রেম- 
ভালোবাসা এবং আত্মীয় স্বজনদের ভালোবাসা দোষনীয় হবে না। 
কিন্তু শর্ত হলো যে, কোনো অবস্তায়ই যেন মহান আল্লাহর প্রতি 
ভালোবাসা বাধাগ্রস্ত না হয় । 


বস্তুত প্রত্যেকের মাঝে নির্ধারিত সাধারণ ভালোবাসা (মহব্বত) এবং 
আল্লাহ ও তাঁর রসুলের জন্য অত্যাবশ্যকীয় ভালোবাসা এক নয়, 
কেননা একজন মুসলিমের সাধারণ ভালোবাসা কখনো কখনো 
অযুসলিমের জন্যেও হতে পারে। 


€ “'আল-হুববু ফিল ইসলাম’/ আব্দুল হালীম কানবাস, প্রকাশনায়: এহইয়াউত 


তুরাস, ক্কাতার। 
175 


(প্রশ্ন: ১৭১) আহলুল কিবলা বা কিবলাপন্থী করা? 


উত্তর: তারা নিজেদেরকে মুসলিম দাবী করে, ক্কিবলামুখী হয়, 
যথানিয়মে সময়মত আমাদের মতই সালাত সম্পন্ন করে, কুরআনকে 
পূ্ণাঙ্গরূপে বিশ্বাস করে এবং তারা কোনো প্রকার অতিরঞ্জিত করে 
না। মহান আল্লাহ যা হারাম করেছেন তারা তা হালাল করেনা 
কিংবা মহান আল্লাহ তাঁর কিতাব এবং রসূলের সুন্নাতে যা হালাল 
করেছেন তারা তা হারাম করে না। নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন: 


4৩55৫4959৩৩ ৫০০ এও FEL 4 ১ এ) এ তা 5 ৩০। 
৯১:40 5 42055 18454) 5 £ ৭0198 
“যে সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত হরু কোনো মা'বুদ নেই, আর 
সালাত আদায় করে; সে মুসলিম হিসেবে গণ্য হবে । অতঃপর আমরা 
যা পাব সেও তা পাবে এবং আমাদের উপর যা প্রয়োগ হবে তার 
উপরও সমভাবে তা প্রয়োগ হবে”। (বুখারী, হাদীস নং ৩৯৩)% 


(প্রশ্ন: ১৭২) গুনাহকারী কি কোন গুনাহের কারণে বেঈমান হয়ে 
যাবে? 





% মুখতাসার আল-আসইলাহ অল আজউইবাহ আল-উসুলিয়া আশ-শায়খ আব্দুল 
আযীয আল-সালমান, দ্বাদশ প্রকাশনা, পৃষ্টা-১২৯। 
176 


উত্তর: যে শির্ক করবে সে ঈমানের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ 
বেঈমান হয়ে যাবে । তবে অন্যান্য বড় বা ছোট গুনাহ হলে ঈমানের 
গণ্ডি থেকে বেরিয়ে যাবে না বরং সে মুমিন থাকবে বটে কিন্তু পূর্ণাঙ্গ 
মুমিন নয়। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


52552 BF ৩০৯ 191 32 3 


“যেনাকারী যখন যেনা করে তখন সে মুমিন থাকে না”। (সহীহ 
আল-বুখারী, ২৪৭৫) অর্থাৎ তার ঈমান পূর্ণাঙ্গ থাকে না। 


শির্ক ব্যতীত অন্যান্য ছোট বড় গুনাহকারী কাফের নয় এবং 
জাহান্নাম তার স্থায়ী নিবাস হবে না। যেমন; রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


571 2901 ০৯১ 3০) 


“আমার উম্মাতের মধ্যে যারা কবীরা গুনাহ করবে, তারাও আমার 
শাফা“'আতের (সুপারিশ) অন্তভুক্ত”। (আবুদাউদ, ৪৭৩৯) 


বুখারী বর্ণিত অন্য এক হাদীসে আছে: 
Ll 9435 25 of hl (০ এ 258 ১] ৩5 ER ES 


৩০133 


“আল্লাহ তা'আলা জাহান্নাম থেকে জাহান্নামী একদল গুনাহগার 
লোককে মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বের 
177 


করে আনবেন অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। 
লোকেরা তাদেরকে জাহান্নামী বলে সম্বোধন করবে ।” (বুখারী, 
৬৫৬৬) 


করে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন কিংবা শাস্তি ভোগ করাবেন। 
মহামহিয়ান আল্লাহ বলেন: 


ঞ 


১২৪ 7৭ ও ৬৮৩৩ ৬৩ রা ও 5 SAHNI LS) 
€55 5৬৪ BE এ? 28 ৩০ এপ চক্রে ০0 5 ই Ll 

[SALAAM OG 
“আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর । তোমাদের মনের 
মধ্যে যা আছে তা যদি প্রকাশ কর অথবা গোপন রাখ, আল্লাহ 
তোমাদের কাছ থেকে তার হিসাব নিবেন। অতঃপর যাকে ইচ্ছা 
শাস্তি দিবেন। আল্লাহ সর্ব বিষয়ে সর্ব শক্তিমান” । (সুরা আল - 
বাকারাহ: ২৮৪) 


প্রশ্ন: ১৭৩) সাহাবী কে? সাহাবীদের ব্যাপারে আমাদের কর্তব্য কী? 


উত্তর: যিনি ঈমানের সাথে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 
সরাসরি সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের উপর টিকে থেকেই 
মারা গেছেন তিনিই সাহাবী । 


178 


সাহাবীদের ব্যাপারে আমাদের কর্তব্য হচ্ছে যে, তাদেরকে শ্রদ্ধা 
সম্মান করা, তাদের প্রতি সুধারণা পোষণ করা এবং ভালোবাসা। 
বিদ্বেষ পোষণ না করা, অবজ্ঞা না করা এবং তাদের প্রতি সন্তুষ্ট 
থাকা। 


সাহাবীগণ তাঁদের জান এবং সম্পদ সত্য দীনের জন্য উৎসর্গ করে 
দিয়েছেন। তাঁরা আল্লাহর জন্য সত্যনিষ্ঠ জিহাদ (লড়াই) করেছেন 
এবং ঈমানদারীতে তাঁরা অগ্রগামী । তাঁরা সর্ব শতাব্দীর উত্তম 
আদৰ্শবাদী, তাঁরা সকলেই মানুষ ছিলেন, তাঁরা ভুলক্রটি মুক্ত নন। 
তবে তাদের মধ্যকার দ্বন্দ কিংবা মত পার্থক্য নিয়ে বিচার বিশ্লেষণ 
করা ও বিভ্রান্তি সৃষ্টি করা আমাদের জন্য সম্পূর্ণ অবৈধ। নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


(4 93 


“তোমরা কেহ আমার সাহাবীদেরকে গাল-মন্দ করবে না। আমার 
জীবন যার হাতে রয়েছে তাঁর শপথ (করে বলছি যে): তোমাদের 
কেউ যদি উহ্দ পাহাড় সমপরিমাণ স্বর্ণ ও দান করে, তবুও তাদের 


179 


কারো এক মুদ পরিমাণ সদকার মতও হবে না কিংবা অর্ধযুদও হবে 
না” 1৬৩ 


(প্রশ্ন: ১৭৪) শির্ক ও অন্যান্য গুনাহ থেকে তাওবা করার উপায় কী? 
উত্তর: 


(১) খালেছভাবে মুখে কালেমায় শাহাদাত উচ্চারণ করে দীন ইসলাম 
গ্রহণের ঘোষণা প্রদান করা, 


(২) গোসল করে পবিত্রতা অর্জন করা। 
(৩) ইসলাম পূর্ব কুফরীর জন্য অনুশোচনা করা, 
(8) আর কখনো দীন থেকে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা, 


(৫) পুনরায় কুফরী কাজে প্রত্যাবর্তনকে অপছন্দ করা এবং 
জাহান্নামে নিক্ষিপ্ত হওয়াকে ভয় করা। 


মহান আল্লাহ রাববুল আলামীন বলেন: 


[৭:31] LAS 55705881953 ALLE জু ০ 


€ , মুত্তাফিকুন আলাইহি। বুখারী, ৩৬৭৩; মুসলিম, ২৫৪০। 
180 


“বলুন; তাদেরকে যারা কুফরী করেছে। যদি তারা (কুফরী থেকে) 
বিরত হয়, তাহলে অতীতে যা হয়েছে তা ক্ষমা করে দেওয়া হবে”। 
(সূরা আল-আনফাল: ৩৮) 


মুমিনগণ সর্বপ্রকার গুনাহ থেকে তওবা করে থাকে । মহান আল্লাহ 
রাববুল আল মীন বলেন: 

[৮২০০] ৩১ ESM IEA LEG ও) 
“হে মুমিনগণ ! তোমরা আল্লাহর নিকট তওবা কর; বিশুদ্ধ 


তওবা’ ? 1৩৪ 


মুমিন বান্দাগণ গুনাহ কত ছোট বা ক্ষুদ্র হলো সে দিকে দৃষ্টি দেয় না 
বরং যার গুনাহ (নাফরমানী) করা হয়েছে তাঁর মহত্বের দিকে লক্ষ্য 
দিয়ে থাকে। মহান আল্লাহ বলেন: 


৩ এ তা 5৯455 ৬99 LAST ৫0১52) 
[০* ঠেদ 2+] 


“(8৯) জানিয়ে দিন আমার বান্দাদেরকে আমি সর্বময় ক্ষমাশীল, 
পরম দয়ালু । (৫০) আর আমার আযাব সে তো সর্বাধিক কষ্টকর 
মর্মান্তিক শাস্তি” । (সুরা আল-হিজর) 


নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


% সুরা আত-তাহরীম : ৮। 
181 


(43504: ৬ ০04] 6 ৩৯৪ ৪৬ yl SL; ১8) 


কারো ক্ষুদ্র গুনাহসমূহ জমা হয়ে তাকে হালাক (ধ্বংস) করে দিতে 
পারে”। (মুসনাদে আহমাদ ৬/৩৬৭, নং ৩৮১৭) 


প্রশ্ন: ১৭৫) একবিংশ শতাব্দীই শেষ শতাব্দী এ বিশ্বাস পোষণ 
করার হুকুম কী? সহস্রাব্দ অথবা এ ধরনের অন্যান্য বর্ষবরণ 
উৎসবের হুকুম কী? 


উত্তর: পৃথিবীর শেষ বলতে ক্কিয়ামত সংঘটিত হওয়া বুঝায়, সুতরাং 
কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি সম্পূর্ণ গায়েবী ব্যাপারে। এর 
খবর একমাত্র আল্লাহই জানেন, তবে তা নিকটবর্তী । মহান আল্লাহ 
বলেন: 


25442১53401 35625 ৪ 0885৩0০৩৫15) 
1) ২১১৯] ্ঘ্‌ ® 25 ৩৫৫ 


“লোকেরা আপনাকে ক্কিয়ামত (দিবস) সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন: 
সেটার খবর কেবল আল্লাহই জানেন। তা আপনি কী করে জানবেন? 
সম্ভবত কিয়ামত শীঘ্বই সংঘটিত হয়ে যাবে”। (সুরা আল- 
আহ্যাব:৬৩) 


* উরিদু আন আতুবা অলাকিন' মুহাম্মাদ আল- মুনাজ্জি পৃষ্ঠা; ৮. ৯। প্রথম প্রকাশ 
182 


মহান আল্লাহ আরো বলেন: 


9 ওর 235৩৩৩৪৩৪৭৪ ৬০৩৫ ৪৩৩৪ ৪৯ 
[)/$:-১1০)]1] ধ ই PERE JEN SAA 415 % J) 


“তারা আপনাকে প্রশ্ন করে ক্রিয়ামত কখন ঘটবে? বলুন: ‘এ 
বিষয়ের প্রকৃত জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে। একমাত্র 
তিনিই যথাসময়ে উহা প্রকাশ করবেন । তখন আকাশ ও ভুমণ্ডলে 
এক ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটবে । আকস্মিকভাবেই তা তোমাদের 
সম্মুখে আসবে” ৷ (সূরা আল-আ‘রাফ: ১৮৭) 


অতএব, দুনিয়ার আয়ুকালকে ঘন্টা বা দুই হাজার বছর নির্ধারিত 
করে দেওয়া জায়েয হবে না। কেননা দুনিয়ার আয়ুকাল গায়েবী 
বিষয় আর তা মহান আল্লাহ ছাড়া কেউই জানে না। 


দুই সহস্র বছর কিংবা নতুন কোনো শতাব্দীকে কেন্দ্র করে উৎসব 
উদযাপন করা সম্পুর্ণ অবৈধ কাজ। ইয়াহুদী ও খৃষ্টান সম্প্রদায় 
সহত্রাব্দের শেষে অথবা সূচনার সাথে মনগড়া ঘটনা দুর্ঘটনার 
সংঘটিত হওয়ার কথা প্রচার করে বেড়ায়। 


সুতরাং মুসলিমদের অবশ্যই কর্তব্য হচ্ছে যে; এ ধরনের তথাকথিত 
মনগড়া বিভ্রান্তিকর প্রপাগান্তায় কর্ণপাত না করা বরং সকলকে 
আল্লাহর কিতাব ও তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 


183 


সুন্নাতকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে। সাথে সথে ইয়াহুদী, 
খৃষ্টানদের সর্ব প্রকার বিভ্রান্তির ব্যাপারে সতর্কতাও অবলম্বন করতে 
হবে। কেননা তারা মানুষকে ঈমানের পরিপন্থী কুফরী কাজে উত্ভুদ্ধ 
করে এবং রহিত ধর্মসমূহকে ইসলামের সাথে একত্রিকরণের 
ছদ্মাবরণে দীনে হক পরিত্যাগ করানোর অপচেষ্টায় লিপ্ত। আর তাই 
মুসলিমদেরকে এ সব বেদীন সম্প্রদায়ের রূপধারণ, তাদের ঈদ 
উপাসনায় যোগদান করতে কিংবা তদনুরূপ উঈদ-উৎসব পালন 
করতেও নিষেধ করা হয়েছে। 


অতএব তাদের ঈদ-উপাসনায় কোনো প্রকার সহযোগিতা প্রদান 
করা, এমনকি ওগ্তলোকে আনন্দ উৎসবের পর্ব হিসাবে স্বীকার করা 
এবং এ উপলক্ষে তাদেরকে অভিনন্দিত করা আমাদের জন্য 
নাজায়েয বা অবৈধ । বরং আমাদের দীন ইসলাম নিয়েই আমাদের 
গর্ব করা উচিৎ। আর এ দীনের সুউচ্চ মর্যাদা ও সঠিক ধারণা সবার 
কাছে তুলে ধরা এবং এদিকে দাওয়াত দেওয়া আমাদেরই একান্ত 
কর্তব্য। ৬৬ 


প্রশ্ন: ১৭৬) দীনসমূহকে একত্রীকরনের আহ্বান জানানোর হুকুম 
কী? 


% .বায়ানআল লাজনাহ আদ-দায়েমাহ ফিস সউদিয়া ফি ইতিফালাত: ২০০০ 


ইসায়ী। 
184 


উত্তর: এধরনের কথা বলাই হারাম। তবুও যে বলবে সে কাফের 
এবং মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। কেননা ইসলাম পূর্ব 
দীনসমূহ রহিত হয়ে গেছে এবং দীন ইসলামই হচ্ছে আল্লাহর 
মনোনিত চূড়ান্ত জীবন বিধান। আর অন্যান্য দীন (ধর্ম)সমূহ পথভ্রষ্ট 
কুফরী বিধান গণ্য হবে না। মহান আল্লাহ রাববুল আলামীন বলেন: 


[১৭:৩০ 0044 এ ৩৩ ওত) 

“আল্লাহর নিকট একমাত্র (গ্রহণযোগ্য) দীন হলো ইসলাম” ।১ 
মহান আল্লাহ সূরা আলে-ইমরানের ৮৫ নং আয়াতে আরো বলেন: 
© psd ০ 39 Be FE ৩৬ ৩৯৮০9৪৬৪৩০৯ 
[Ae ols এ] স্ব 


“কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দীন গ্রহণ করতে চাইলে, তা 
কখনো কবুল করা হবে না এবং সে ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্তদের 
অন্তর্ভূক্ত হবে”। 


সুতরাং চূড়ান্তভাবে বলা যায় যে; দীন ইসলাম ব্যতীত আর কোনো 
সত্য দীন নেই। অতঃপর দীন ইসলামকে অন্য কোন বিধানের 
কাছাকাছি মনে করা কিংবা সমন্বয় সাধন করার প্রচেষ্টা মোটেও 
গ্রহণযোগ্য নয় বরং তা প্রত্যাখ্যত হবে । আর যারা দীন ইসলামের 


% , সুরা আলে-ইমরান, আয়াত নং ১৯। 
185 


অনুসারী এসব বিষয়ে তাদের সুস্পষ্ট ধারণা ধারণা থাকা অত্যন্ত 
জরূরী। 


সমস্ত মুসলিম জাতি একমত যে; দুনিয়ার বুকে দীন ইসলাম ব্যতীত 
আর কোনো সত্য দীনের অস্তিত্ব নেই। মহাগ্রন্থ আল-কুরআন নাযিল 
হওয়ার পর পূর্ববর্তী কিতাব ও ধর্মমতসমূহ রহিত করে দিয়েছেন 
স্বয়ং মহান আল্লাহ। অতএব পূর্ববর্তী আসমানী কিতাবসমূহের 
স্থলাভিষিক্ত চূড়ান্ত ও সর্বশেষ আসমানী কিতাবের নাম হচ্ছে আল- 
কুরআন। আর তাই আল্লাহর নাযিলকৃত সন্দেহমুক্ত নির্ভুল আল 
কুরআন ছাড়া গ্রহণযোগ্য অনুসরণীয় জীবন বিধান দ্বিতীয়টি আর 
নেই। পূর্ববর্তী কিতাবসমূহে পরিবর্তন, পরিবর্ধন ও বিকৃতি ঘটানো 
হয়েছে। সুতরাং আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে, যারা 
দীন ইসলামে প্রবেশ করবে না তারাই কাফের এবং আমাদের শত্রু 
বলে গণ্য হবে। তাই সকলকে স্বরণ রাখতে হবে যে, কোনো 
অবস্থাতেই দীন ইসলামকে অন্য কোনো দীনের সাথে সমন্বয়ের 
চেষ্টা করা, এক্যের ডাক দেওয়া, এর জন্য সভা-সমাবেশ করা, এর 
জন্য কোনো প্রচেষ্টায় সাড়া দেওয়া নাজায়েয” 


(প্রশ্ন: ১৭৭) শয়তান মুমিনদের অন্তরে যে অসঅসা (কুমন্ত্রণা) দেয় 
তা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? 


%& সউদী আরবের স্থায়ী পরিষদের ফতুয়া নং ১৯৪০২, ২৫/১/১৪১৮ হিজরী । 
186 


উত্তর: শান্ত চিত্তে ধৈর্য অবলম্বন করে শয়তানের অসঅসা থেকে 
আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। সহীহাইনে (বুখারী ও মুসলিম) 
বর্ণিত আছে; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


SAS এ SS ৬৭৫৫ BE বে 9 
“শয়তান তোমাদের কাছে এসে বলবে; ‘এটা কে সৃষ্টি করেছে? ওটা 
কে সৃষ্টি করেছে? আর অবশেষে বলবে তোমাদের প্রতিপালকের 
স্রষ্টা কে? শয়তান যখন এ অবস্থায় পৌঁছবে তখন তোমরা আল্লাহর 
আশ্রয় চেয়ে থেমে যাবে” । (বুখারী, ৩২৭৬; মুসলিম, ১৩৪) 


অন্য এক বর্ণনায় আছে যে; 


ভি 0555 & ৬০0 ৬০ ৬০০৩৪ Halo 
ALE (825455 ১82) ৬ ৪ ES 81521 সিএ এটি Ee ঘা 


9291৫ = 19:00 এ ৭ 


“আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা 
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কয়েকজন সাহাবী নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবহিত করেন যে, আমাদের 
মনের মধ্যে বড় ধরনের এমন কিছুর উদ্ভব ঘটে যা বলার সাহস 
আমরা পাই না। অতঃপর নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 
যে, তোমাদের মধ্যে হয়ত ওগুলোর উদ্ভব হয়েছে? তারা বললেন, 


187 


হ্যাঁ। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন; ওরকম হওয়াটাই 
(ব্যক্ত না করাটাই”) সুস্পষ্ট ঈমানের লক্ষণ” । (মুসলিম, ১৩২) 


আব্দুল্লাহ ইবনে আববাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন: তিনি বলেন: 


34৫৩০ ৫41৫৮ ও ৩৬ xed Ad 2 
0৩ ew HS এ ৬ 4) LAER Sis ৩৫ ৯৩৪৬ ০৮০৪ 4০ 
22257111534 20 340 45 ঠা HS Hl পু ভা ০) 


‘এক লোক নবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে 
বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মনের মধ্যে কিছু বিষয়ে 
কথোপকথন হয় ফলে আমাদের মধ্যে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। 
তবে অস্বস্তিকর এ অবস্থার কথা ব্যক্ত করার চেয়েও পুড়ে অঙ্গার 
হওয়া তার কাছে বেশি পছন্দ। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর 

ংসা যে, তিনি শয়তানের ষড়যন্ত্রকে অসঅসার মধ্যেই সীমাবদ্ধ 
করে দিয়েছেন।' (আবু দাউদ, হাদীস নং ৫১১২; মুসনাদে আহমাদ 
১/৩৪০ হাদীস: ৩১৬১) 


শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন: অসঅসাকে জোরালোভাবে 
অপছন্দ করে এড়িয়ে থাকতে চাওয়া সত্বেও অসঅসায় আক্রান্ত 


% অর্থাৎ ব্যক্ত না করে তা চেপে যাওয়া এবং ঈমান ঠিক রাখতে পারাটাই সুস্পষ্ট 
ঈমানের পরিচায়ক । মনে এ ধরনের সন্দেহের সুযোগ দেওয়াকে ঈমান বলা হয় 
নি। [সম্পাদক] 

188 


হওয়া, অতঃপর অন্তর থেকে তা প্রতিরোধ করা সুস্পষ্ট ঈমানের 
লক্ষণ। যেমন: একজন মুজাহিদের কাছে শত্রু আসলে তাকে সে 
প্রতিরোধ করে, আর এটাই জিহাদের “মহত্ব”। অতএব প্রত্যেক 
মুসলিমের কর্তব্য হচ্ছে এধরনের অসঅসা প্রতিরোধ করা এবং 
মানসিক যন্ত্রনা-মুক্ত থাকা। আরও জ্ঞাতব্য যে, অসঅসায় তাকে 
ক্ষতি করতে পারবে না। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


EE 5 Jos ৩৭৩৪৪ SES ৩ ৬৪ ৩5 IE DMG 
“অবশ্যই আল্লাহ আমার উম্মতের মধ্যে তাদেরকে পাকড়াও করবেন 
না যাদের অন্তরে অসঅসার উদ্ভব হয় যতক্ষণ সে তা অনুযায় 


কোনো কাজ না করবে কিংবা অসঅসার কথা কারো কাছে বলে 
বেড়াবে” ৷ (মুত্তাফিকুন আলাইহ, বুখারী, ৫২৬৯; মুসলিম, ১২৭) 


(প্রশ্ন: ১৭৮) ইসলামে স্যাকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতায় 
বিশ্বাস করার বিধান কী? এবং ধর্মনিরপেক্ষতার সাথে বিশ্বায়ণ 
(পশ্চাত্য সভ্যতার প্রসার) এর সম্পর্ক কী? 


উত্তর: ধর্মনিরপেক্ষতা হচ্ছে দীন বর্জনকারী বিধান । আর এ বিধান 
মানুষকে দুনিয়ার ভোগ বিলাসে সর্বাত্মক ঝাপিয়ে পড়তে উদ্বুদ্ধ 
করে। ইসলামের সাথে এ ধর্মহীন মতবাদের বৈপরিত্বের কারণ দুটি: 


(এক) এ মতবাদ আল্লাহর নাযিল করা বিধান নয়। সুতরাং এ 
মতবাদ দ্বারা শাসনকার্য পরিচালনা করা আল্লাহর নাযিলকৃত 


189 


বিধানের বিরোধী। (দুই) এ বিধান আল্লাহর ইবাদাতে শির্কের 
অন্তর্ভুক্ত?। 


আর বিশ্বায়ণ যাকে আরবীতে আউলামা বলা হয়, (যার উদ্দেশ্য 
সকল সভ্যতাকে পাশ্চাত্য সভ্যতার অধীন করে দেওয়া) এর মধ্যকার 
গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সারা দুনিয়াকে আমেরিকাপন্থী হওয়ার জন্য 
উৎসাহিত করা। অতঃপর পাশ্চাত্য সভ্যতাকে বরণ করে পর্যয়ক্রমে 
পোত্তলিক খ্ৰীষ্টীয় দর্শনের বেড়াজালে আবদ্ধ হওয়া। 


ধর্মনিরপেক্ষতা ও পাশ্চাত্য সভ্যতার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে: দীন 
ইসলামের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পরিচালনার মাধমে সত্য দীনের 
বিলোপ সাধন করা । আর তাদের মূল মদদদাতা হচ্ছে পশ্চিমা 
কুফরী শক্তি। অতএব তাদের ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন 
বিনাশ সাধন করতে হবে এবং সর্বাত্মক যুদ্ধে ঝাপিয়ে পড়া একান্ত 
কর্তব্য। 

আর যদি বিশ্বায়ণ বা ‘আউলামা’ এর ব্যাখ্যা হয় উন্নত প্রযুক্তি বা 


প্রগতি; তাহলে এ প্রযুক্তি ইসলাম বিরোধী নয় এবং মুসলিম জাতির 
জন্য তা সাদরে গ্রহণ করা কর্তব্য বলে গণ্য হবে। দীন ইসলাম 


” আল-আলামানিয়া /ড.সফর ইবন আব্দু'র রহমান আল হাওয়ালী, পৃষ্টা: ১৯, 
প্রথম প্রকাশ। 
190 


বিশ্বব্যাপী এবং সর্বকালের ও সর্বস্থানের উপযোগী পূর্ণাঙ্গ জীবন 
বিধান। 


প্রশ্ন: ১৭৯) আহলুস সুন্নাহ অল জামায়াতের আকীদাহ ও বিশ্বাসের 
মূলনীতি ও ইহার বিষয়গুলি কী কী? 


উত্তর: তাদের অনুসৃত মুলনীতিসমূহ সুস্পষ্ট বিশ্বাস, আমল এবং 
আখলাক (চরিত্র) দ্বারা প্রমাণিত ৷ যার বিষয়গুলো নিম্নরূপ: 
প্রথম মূলনীতি: আল্লাহর প্রতি ঈমান, তাঁর ফিরিশতাদের প্রতি 


ঈমান তাঁর নাধিলকৃত কিতাবসমূহ, রাসূলগণ, আখিরাত দিবস এবং 
তক্কদীরের ভাল মন্দের প্রতি ঈমান। 


দ্বিতীয় মূলনীতি: মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং তদনুযায়ী 
কাজের নামেই হচ্ছে ঈমান। নেক কাজে ঈমান বাড়ে এবং 
পাপকাজে কমে। 


তৃতীয় মূলনীতি: তাঁরা কোনো মুসলিমকে কাফের বলে না যতক্ষণ 
কোনো ব্যক্তির ইসলাম বরবাদ না হয় কিংবা আল্লাহ যা হারাম 
করেছেন তা হালাল না বলে। 


চতুর্থ মূলনীতি: তারা মুসলিম শাসকদের আনুগত্য ওয়াজিব মনে 
করে। তবে তা আল্লাহর নাফরমানীমূলক কাজের আদেশ প্রদান না 
করা পর্যন্ত। যখন আল্লাহর নাফরমানী করার আদেশ প্রদান করবে 


191 


তখন তার আনুগত্য করা নাজায়েয । যেমন: নবী সল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন: 


SF MELA ৪3৮৯৪ 3 


“মহান আল্লাহর অবাধ্যজনক কাজের ব্যাপারে কোনো সৃষ্টির 
আনুগত্য করা নিষিদ্ধ”। (মুসনাদে আহমাদ ৬/৪৩২, নং ৩৮৮৯) 


পঞ্চম মূলনীতি: কোনো প্রকার কুফরী কাজে জড়িত না হওয়া পর্যন্ত 
এবং অন্যান্য সাধারণ ভুল-ক্রুটির কারণে মুসলিম শাসক নেতৃবৃন্দের 
উপর আক্রমণ করা বা তাদের বিরোধিতায় নিপতিত হওয়া হারাম। 
নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 


10554 4 35205 4515155০155 তত 


“যতক্ষণ পর্যন্ত তোমরা স্পষ্ট কুফরী না দেখবে, যাতে তোমাদের 
কাছে স্পষ্ট দলীল রয়েছে” । (বুখারী, ৭০৫৬) 


ষষ্ঠ মূলনীতি: আল্লাহর রাসূলের সাহাবীগণ যারা সবধরনের ত্যাগ 
তিতিক্ষা, জিহাদ, সংগ্রাম করেছেন, প্রথম পর্যায়ে ঈমান এনেছেন, 
দীন কবুল করেছেন তাদের সম্মান ও মর্যাদার ব্যাপারে আহলুস 
সুন্নাহ ওয়াল জামা'আত সুন্দর ধারণা পোষণ করে এব যথাযত 
মূল্যায়ণে ত্রুটি করে না। 


192 


সপ্তম মূলনীতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় 
পরিজনকে ভালোবাসা, তাদেরকে আপনজন মনে করা কর্তব্য । নবী 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের ব্যাপারে অসিয়ত করেছেন, 
তিনি বলেন: 


333 ১১ 3 0 
স্মরণ করিয়ে দিচ্ছি” । (মুসলিম, হাদীস নং ২৪০৮) 


মধ্যে আছেন: তাঁর স্ত্রীগণ, যারা মুমিনদের মাতা । তবে জ্ঞাতব্য যে, 
তাঁর পরিবারের মধ্যে তাঁরাই অন্তর্ভুক্ত; যারা সত্যদীন গ্রহণকারী, 
নেক্কার, ঈমানদার আত্মীয় স্বজন। পক্ষান্তরে যারা ঈমান আনে নি 
তারা কেউই সম্মান,মর্যাদার অধিকারী নয়। কেননা তারা কুফরী 
অবলম্বন করে মহান আল্লাহর নাফরমানদের অন্তর্ভুক্ত 


অষ্টম মূলনীতি: আল্লাহর ওলী তথা বন্ধুদের কারামাত সত্য। আর 
কারামত হচ্ছে: আল্লাহ রাব্বুল আলামীন তাঁর প্রিয় বান্দাদের মর্যাদার 
নিদর্শনস্বরূপ কারো কারো মাধ্যমে আলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন 
যা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এবং এগুলোকেই আরবী পরিভাষায় 
কারামত বলে । কুরআন সুন্নাহ দ্বারা কারামতের সত্যতা প্রমাণিত। 
তবে আউলিয়াদের কারামত এবং ভগ্তদের ভেক্কিবাজির মধ্যে পার্থক্য 


193 


আছে। কেননা ভেক্ষিবাজি হচ্ছে জাদুকর সাধু-সন্যাসী এবং 
শয়তানের কাজ, যা দ্বারা বিভ্রান্তির সৃষ্টি হয়। 


নবম মূলনীতি: আহলুস সুন্নাহ ওয়াল-জামা'আত আল্লাহর কিতাব, 
তাঁর রাসুলের সুন্নাতের অনুগত এবং কুরআন-সুন্নাহই তাদের 
দলীল। আর তারা সাহাবীগণের (তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হোন) 
অনুসৃত নীতিসমূহ মেনে চলেন। 


আহলুস সুন্নাহ ওয়াল-জামা'আত উত্তম চরিত্র এবং উন্নত বৈশিষ্ট্যের 
অধিকারী । তাঁরা সৎকাজের আদেশ দান করে এবং অন্যায় কাজে 
বাধা দান করে। তাঁরা দীন ইসলামের মৌলিক বিধি-বিধান সংরক্ষণ 
করে এবং পরস্পরকে নছিহত করে৷ ভালো কাজ ও পরহেযগারীতে 
তারা একে অন্যের সহযোগী, তাঁরা পিতা-মাতার সাথে সদাচারণ 
করে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুতরাং আমাদের কর্তব্য 
হবে তাদের মূলনীতি ও আদর্শ গ্রহণ করে তাঁদের দলভুক্ত হওয়া ।** 


ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত করে দিন এবং তিনি যেন আমাদেরকে 
দীন ইসলাম ও সুন্নাতের উপর মৃত্যু দান করেন। আল্লাহ যেন তাঁর 
প্রিয় আউলিয়াদের সাথে মর্যাদাপূর্ণ শান্তিময় ঘরে আমাদেরকে মাতা- 
পিতা, সংগী সাথী, স্ত্রী এবং সন্তানদের সহ একত্রিত করে দেন। 


7! উসুল আকীদাতু আহলুস সুন্নাহ অল জামাআত, ১৩ পৃষ্ঠা এবং তৎপরবর্তী 
থেকে সংগৃহীত। 


194 


তিনি যেন সন্তানদের মাধ্যমে আমাদের চোখ জুড়িয়ে দেন। 
আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দেন। 


আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 
আল্লাহর রহমত ও শান্তি বর্ষণ করুন। 


195 


শেষ কথা 


সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাববুল আলামীনের জন্য। অতঃপর 
এ বইটিতে যা উল্লেখ করা হয়েছে তাওহীদের বৃহৎ বাগান থেকে 
অল্পকিছু মাসায়ালা মাসায়েল পেশ করা হলো, তাওহীদের প্রাথমিক 
ধারণা অর্জন করার জন্য। এ বইটি যাদের নজরে পড়বে অতঃপর 
কোনো ভুল দৃষ্টিগোচর হলে কিংবা কোনো কিছু সংযোজন বা 
সংশোধনের প্রয়োজন মনে করলে, তা লিখে প্রকাশনা অফিসের 
মাধ্যমে অথবা আমার নিজ ঠিকানায় সযত্বে পাঠিয়ে দিবেন। যিনি 
এটা করবেন আল্লাহ তাকে সওয়াব তথা পুরস্কার দিবেন। আড়াল 
থেকে আমার জন্য দো'আ করবেন এবং আপনারাও আমার দোৌ“আ 
নিবেন। আপনাদেরকে ধন্যবাদ। 


তিনি যেন আমাদেরকে ভাল কাজ ও দীনের দাওয়াতে সাড়াদানে 
উদ্বুদ্ধ করে দেন। তাঁর দীনের বিজয় এবং তাওহীদের বাণী যেন 
শ্রেষ্ঠত্ব লাভ করে। আল্লাহ ক্ষমাকারী তিনি আমাদের ক্ষমা করবেন, 
আমরা তাঁর সন্তুষ্টি প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে 
পরিত্রান চাচ্ছি। 


মহান আল্লাহ আমাদেরকে তাঁর খালেছ বান্দা বানিয়ে দিন। তিনি 


তৌফিক দেন। হে আল্লাহ ! আমাদেরকে মহাবিপর্যয়ের দিন আপনার 
196 


আযাব হতে নিরাপত্তার ব্যাবস্থা করে দিন। আমাদেরকে, আমাদের 
মাতা-পিতাকে, সন্তানদেরকে, স্ত্রীদেরকে এবং সকল মুমিনদেরকে 
চূড়ান্ত হিসাবের দিনে মুক্তি দিন। যাদের অক্লান্ত প্রচেষ্টায় এ বইটি 
প্রকাশিত হলো এবং যারা অর্থ ব্যয় করেছেন কিংবা পরামর্শ দিয়ে 
সহযোগিতা করেছেন তাদের সকলকে আল্লাহ সর্বোচ্চ সওয়াব 
দিন। 


আল্লাহর সালাত, বরকত ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মাদ 
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার এবং সকল সাহাবীর 
উপর । এখানেই যথাসম্ভব চেষ্টার সমাপ্ত হলো। সমস্ত প্রশং 
একমাত্র আল্লাহ্‌ রাব্বুল আলামীনের জন্য । 


লিখেছেন 

আল্লাহর ক্ষমা ভিক্ষা প্রার্থী 

বিচারপতি উচ্চতর আদালত, রিয়াদ। 
১৫/০১/১৪২১ হিজরী, রিয়াদ, সৌদী আরব। 
[সম্পাদনার তাং ২/১/২০১৫ (১৪৩৬ হিজরী)] 


197 


